0. In Public Domain. Digitization by eGangotri. 


` 


দ্বাদশ ভাগ 


% 
X, 
` 
॥ e 
` 
r 
+ 
te 
>] 
a 
& 
& 
: 
> 
¢ . 
5 
2 
1 ho A 
A 


VAN 


— এ 2 ; s 
Sri Sri Anandamayee Ashram lection, Varanasi 
> তু এ 


ier, : De E A i 
হি TE aa ma! REE A AAE 


টা) 


* বহি AEE A রনী রক. সী জি 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


QAN আনন্দমগ্ী 
দ্বাদশ ভাগ 

্রীশ্রীমায়ের দিব্য জীবনের 
অন্তর্গত পনের মাসের ঘটনাবলী 
লইয়। এই ভাগের রচন!। 
রাচি আশ্রমে va পুজা, arare 
সংযম ও ভাগবৎ সপ্তাহ, কাশী 
আশ্রমে নানা অনুষ্ঠান, বৃন্দাবনে 
মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা, সোলনে 
AAT জন্মোৎসব, গুরুপু্ণিম! 
উৎসব, ভ্রহ্মচারীদের নামকরণ, 
কলিকাতায় vafi পুজা, রাঁচি 
আশ্রমে কালীমূত্তি স্থাপন ও 
দিল্লীতে সংযম সপ্তাহ ইত্যাদির 
বিষয়ে বিস্তারিত বিবরণ, অলৌ- 
কিক নান! সৃন্মম দর্শনের কথা, 
বিস্তারিত আধ্যাত্মিক আলোচন৷ 
এবং ভারতের এক প্রান্ত হইতে 
ভাপর প্রান্ত পর্য্যন্ত মায়ের 
ভ্রমণলীল। কাহিনী এই ভাগে 
স্থান লাভ করিয়াছে। 
অক্টোবর, ১৯৫৪-ডিসেম্বর ১৯৫৫] 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Library 


SURE SERRE MA ANANDAMAYEE ASHRAM 


SY | Bhadaini, Varanasi-1 


No... 6) BB. 


Books should be returned by date (1851) noted below or 
re-issue arranged. Otherwise a fine of -/10/- N. P. daily 
shall have to be paid. 


ac See | | | 


| à 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


1 


CCO. In Public Domain. Digitization by eGangotri* 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


00০0. In Public Domain. Digitization by eGangotri 


IJAN sian 
2/29 


Slee 


দ্বাদশ ভাগ 


[ অক্টোবর, ১৯৫৪-_ডিসেম্বর, ১৯৫৫ ] 


গ্রীগুক্প্রিঘ্া দেবী 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


~ 


In Pudlic Domain Digitization by eGangotri 


প্রকাশক : AAN A 
ভাদাইনী, বারাণসী 


t 


প্রথম সংস্করণ 
কাত্তিক, ১৩৭১ 


মূল্য__তিন টাক! ate | 


মুদ্ৰক £ 
বৈদ্যনাগ দত্ত 
দি ইউরেকা প্রিন্টিং ওয়ার্কস প্রাঃ লিঃ 
বহুবাজার Bo, কলিকাতা-১২ 


Sri Sri 415 টা SES Varanasi 


l 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


প্রকাগাকেত্র PX 


শরীশ্রীমায়ের অনুগ্রহে Ael গুরুপ্রিয়া দেবী লিখিত 
‘DAT অনন্বগয়ী”র দ্বাদশ ভাগ প্রকাশিত হুইল। 

গত ১৯৫৪ সন হুইতে শারীরিক অন্ুস্থতা নিবন্ধন 
লেখিকাকে ANa নিকট হুইতে অনেক সময়ই দুরে 
থাকিতে হইয়।ছে। তথাপি ভায়ারীর ধার! অক্ষুণ্ন রাখিয়! | 
তিনি আমাদের সকলকে কৃতজ্ঞতাপাশে বদ্ধ র।খিয়াছেন। 

অনিবার্য কারণ বণতঃ দ্বাদশ ভাগের প্রকাশনে বিশেষ 
বিলম্ব হইয়ছে। Sia ভক্তব্বন্দের নিকট আমর! 
সেজন্য ক্ষমা প্রার্থী। পুস্তকের মুদ্রণ, বাধাই প্রভৃতি যথাশক্তি 
সুন্দর করিবার চেষ্টা করা হুইয়াছে। 


দীপাবলী . বিনীত 
বাং ১৩৭১ সন প্রকাশক 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


|] 


Sri Sri Anandamayee Ashram‘Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


সুচীপন্র 


রাচিতে দুর্গাপূজা 

গোপালজীর নানা লীল। 
বৃন্দাবনে মা 

হোঁসিয়ারপুর ও খান্না অভিমুখে 
বৃন্দাবনে প্রত্যাবর্তন 
agase পাকিস্তানের রাজদূত 
বৃন্দাবনে দীপাব্লী 

মিরাটের পথে 

কর্ণবাসে মা 

AAS সংযম সপ্তাহ 

বন্ধেতে ভাগবৎ সপ্তাহ 


চান্দোদে মা 

আমেদাবাদে ভাগবৎ সপ্তাহ 

দিদির অনুস্থতা ve 
ভোপালে মা se 
কাশীতে প্রত্যাবর্তন 

কাশীতে গীতাজয়ন্তী 33 


রাজগীরেইমী" Anandamayee Ashram Collection, Varartasi _ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


o/e 


কাশীতে শত চণ্ডী পাঠ | 
এলাহাবাদে সরস্বতী ASI 
কাশীতে নানা অনুষ্ঠান 
শিবরাত্রি উৎসব 

বৃন্দাবনে T 


মহাপ্রভু ও নিত্যানন্দের মূত্তি প্রতিষ্ঠা . 


মার পায়ে আঘাত 
সোলনে মা 

সোলনে মার জন্মোৎসব 
সরোজদাদার মৃত্যু 
ব্রহ্মচারীদের নামকরণ 
নানারপ স্থন্ম দর্শন 
কমলা নেহরু প্রসঙ্গে 
সোলনে গুরুপুর্নিমা উৎসব 
মোতীর সম্বন্ধে নানা কথা 
সোলন হইতে বিদায়. 
দেরাছুনে মা 

কল্যাণবনের আমের কথা 
গোব্র্দনে মা 

বৃন্দাবনে ঝুলন জন্মাষ্টমী 


গোয়ালিওরে সা sri Anandamayee Ashram Collection,-Varanasi 


CCO. In Public Domein pigion by eGangotri 


মাখনের পুত্রের মৃত্যু 

মার মৃত ভাইর কথা 

গোপালের মা প্রসঙ্গ 

মৈনপুরীতে মা 

এটোয়া, কানপুর, এলাহাবাদ ও কাশীতে মা 
কাশীতে ভাগবত জয়ন্তী 

বাটুদার পুত্রের মৃত্যু 

বন্বেতে মা 

কলিকাতায় দুর্গা পুজা 

দমদমে তিন দিন 

বিন্ধ্যাচলের পুরাতন ঘটনা 

দেওঘর ' ও রাজগীর হইতে রাচি গমন 
রাচি আশ্রমে কালীমূত্তি প্রতিষ্ঠা 

কাশী ও বিদ্ব্যাচল হইয়া দিল্লী আগমন 
দিল্লী কালীবাড়ীতে সংযম সপ্তাহ 

ডাঃ রাধারুষ্ণনের বাসায় মা 

কাশীতে প্রত্যাবর্তন 

কাশীতে স্বর্য্যগ্রহণ উৎসব 

ডাঃ নলিনী ana পুত্রের মৃত্যু 
হরিবাবাঁজীর অসুস্থতা 

অমৃতসর গিয়া হরিবাবাকে প্লেনে আনা 


Sri Sri Anandamayee Ashram Collection, Vafanesi 


১০৫ 


১০৬ 


CCO. In Public Domain Digitization by eGangotri 


ডাঃ সেনের নাগিং হোমে মায়ের পদার্পণ 
হুরিবাবাজীর অপারেশন 

দিল্লীর আন্তর্জাতিক প্রদর্শনীতে মা 
হরিবাবার সম্বন্ধে HN 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


55121 
এল 


CCO. In Public Domain. vente OBE 


MAI] BATT 


দ্বাদশ ভাগ 
৭ই অক্টোবর, ১৯৫৪ 


আজ শুভ বিজয়া দশমী। এবার রাচি আশ্রমে মার উপস্থিতিতে 
খুব সুন্দর ভাবে পূজা সম্পর হইল। রাঁচিতে বা্ালীর সংখ্যা খুব 
কম না। শোনা গেল পুজা এখানে প্রায় 
২০।২৫টি হইয়া থাকে। এখানে মার ভক্ত- 
খ্যা বেলী না। কিন্তু তথাপি আশ্রমের পূজায় যেরূপ জনসমাগম 
হইয়াছে তাহা নাকি অন্য কোথাও হয় নাই। সর্বদাই আশ্রমে ও 
পুজা মণ্ডপে ভীড় লাগিয়াই আছে। প্রতিদিন সন্ধ্যায় খ্যাতনামা! 
qgar sasia রামায়ণ গান হইতেছে । সে সময়ে-ত বিরাট 
প্যাণ্ডেলে একেবারে তিলার্দ স্থান থাকে না। 

মহালয়ার দিন হইতেই মার নির্দেশে সকলে মিলিয়া এক লক্ষ 
জপ পূর্ণ করিবার চেষ্টা করিতেছিলেন। দুর্গা নাম অথবা আপন 
আপন ইষ্ট নামের জপই মা বলিয়াছেন। নবমা পুজার দিন জপ 
সমর্পন করা হইল। প্রতিপদ হইতে রামায়ণ পাঠও নুরু হইয়াছিল | 
মা বলিয়াছেন--“শ্রীরামচন্্র-ত এই পুঙ্গা ye করিয়াছিলেন তাই 
তোমরা এই নয়দিনে সকলে মিলিয়া সম্পূর্ণ রামায়ণটি শেষ করিতে 
চেষ্টা কর। অনর্থক সময় নষ্ট করা কেন? যে যতটা পার সেই 
ভাবে লাগিয়া SARIS CREAMER” SOR Coptops 


রাচিতে দুর্গা পুজা। 


১৮১০০০৯৪০৮৪, 


CCO. In 2: oat eins pren by eGangotri 

পাঠও প্রতিপদ হইতে সুরু হইয়া নয়দিনে সপ্পূর্ণ হইল। তাহা ছাড়া 
সপ্তমী পুজার দিন হইতে পুজা মণ্ডপের সম্মুখে নির্দিষ্ট স্থানে অখণ্ড 
ভাবে জপ সুরু হইয়ছিল। এইরূপ প্রতিবৎ্সরই মা পুজার সময় 
করিতে বলেন। আর পুজা. আরন্তের সাথে সাথে প্রতিদিন ব্রাহ্মণের 
মধ্যে ধাহারা পাঠ জানেন তাঁহারা চণ্ডী পাঠ সুরু করেন। প্রতি- 
বারের মত এবারও কুমারী পুজার ব্যবস্থা হইয়াছে। সধবা ভক্তদের 
অনেকেই ২১ জন করিয়া কুমারী পূজায় বসিয়া গিয়াছে। সে-ও 
এক শোভা। ছোট ছোট কুমারী মেয়েদের মালা-চন্দন ও অন্দর 
qa সজ্জিত করিয়া পূজা Fall 

মার প্রতিটি ব্যবস্থাই এঁকেবারে পূর্ণ। সেখানে বিন্দুমাত্র খুঁত 
 নাই। রীচির লোকেরা এই জাতীয় পূজা! বোধ হয় পূর্বে কখনও 
দেখে নাই। অনেকেই বলাবলি করিতেছে এবার মার উপস্থিতিতে 
dtfa নব জন্ম হইয়া গেল। কথাটি সত্য সন্দেহ নাই। 

একটি বিশেষ কথা এই যে প্রথমে স্থানীয় ভক্তদের মধ্যে 
অনেকেই মনে করিয়াছিলেন যে টাকা পয়সার বাবস্থা না করিয়া 
এই বিরাট কাজে হাত দেওয়া ঠিক all তাহার উপর আমরা! 
রাচিতে পৌছিয়াই আশ্রমে সব নূতন নৃতন কাজ আরম্ভ করিয়া 
দিয়াছি। এখানকার পুজার বাজেটত সেখানেই অতিক্রম করিয়! 
গেল। সকলের আশঙ্কা দেখিয়া আমি তাহাদের বুঝাইয়া বলিলাম 
যে সাধারণতঃ লোকে আয় বুঝিয়! ব্যয় করে কিন্তু আমাদের এখানে 
ব্যয় বুঝিয়া আয় হইয়া যায়। মার উপর নির্ভর করিয়া থাকিলে 
কখনও কোনও শুভ কাজে অসুবিধায় পড়ি ail তাহার! ' নৃতন 
লোক। তাহাদের আর কি দোয়? Asta প্যাণ্ডেল করিতেই প্রায় 


২ 
` Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public দিশ oH by eGangotri 

২৫০০২ টাকার উপর প্রয়োজন ভক্তের! বিশেষ চিন্তিত হইয়! পড়িয়া 
ছিলেন যে কি ভাবে কাজ সম্পন্ন হইবে। হঠাৎ একজন ব্যবসায়ী 
ভদ্রলোক আসিয়া প্যাণ্ডেলের উপর লাগাইবার জন্য ৫০০* নৃতন টিন 
দিবার প্রতিশ্রুতি দিয়া গেলেন। বলিয়া গেলেন পূজার পর আবার 
ফেরৎ দিলেই হইবে। এরূপ আর একজন ভদ্রলোক প্যাণ্ডেলের 
সমস্ত বাশ দিবেন বলিলেন। এই সমস্ত অদ্ভুত ব্যাপার দেখিয়া 
স্থানীয় ভক্তবুন্দ-ত অবাক! ধীরে ধীরে যখন অপ্রত্যাশিত ও অযাচিত 
ভাবে অর্থ আসিয়! যাইতে লাগিল তখন আর কাহারও মনে সন্দেহ 
রহিল না যে মার কাজ মা-ই সম্পূর্ণ করাইয়া নিবেন। পুজা 
সম্পূর্ণ হওয়ার পর দেখা যাইতেছে প্রায় হাজারখানেক টাকা এবং 
'অপর্ধ্যাপ্ত জিনিব-পত্র সব বাচিয়াও গিয়াছে। সকলেই একবাক্যে বলি- 
তেছেন যে .মায়ের লীলার প্রত্যক্ষ প্রমাণ এবার সকলে পাইয়াছে। 

পুজার কয়দিন যাহাতে বিশেষ সুচারুভাবে সমস্ত কাজ সম্পন্ন 
হয় সেদিকে মার পুগ্খানুপুঙ্খ দৃষ্টি । কে কি কাজ করিবে, কে কে 
নৈবেদ্য সাজাইবে, কে কে ভোগ পাকে সহায়তা করিবে, কে কে 
পাঠ করিবে, কে প্রসাদ বিতরণ করিবে, কে কে পরিবেশন করিবে, 
কে Atala মন্ত্র পড়াইবে, কে AIG আশ্রম ঝাড়ু দিবে এবং 
গোবর ছড়া দিবে, কে সময় মত সকলের উঠিবার ঘণ্টা বাজাইবে 
ইত্যাদি সব কিছুই মা ঠিক করিয়া দিয়াছেন। সমস্ত কাজ খুবই 
শৃঙ্খলার সহিত হইয়া গেল। কোথাও বিন্দুমাত্র ক্রটবিচ্যুতির অবকাশ 
পথ্যন্ত নাই। i 

আজ দশমীর দিন দেবব্রতের বাসায় মার ভোগের ব্যবস্থা 
হইয়াছে। মকলেই খুব ভালমত ও আনন্দের সহিত প্রসাদ পাইল। 


Sri Sri Anandamayee Asam Collection, Varanasi 


000. In Public Domain. Digitization by eGangotri 


Aaa আনন্দময়ী 


পুজার পূর্বেও কয়দিন মা tetera বাড়ীতেই ভোগ গ্রহণ করিয়াছেন। 
দুপুরে বিশ্রামও এখানেই করিতেন। 

আজ বিকালেই নারায়ণ স্বামী ও কমল ব্রদ্মচারীকে দিয়া আশুমের 
সব মেয়েদের কাশীতে পাঠাইয়া দেওয়া হইল। 


৮ই ভক্টোবর, ১৯৫৪ 


ate বেলা প্রায় সাড়ে তিনটা নাগাদ মা আশ্রম হইতে 
বাহির হইয়া পড়িলেন। পথে কাশিমবাজারের মহারাঁজার বাড়ী, 
বর্ধমানের জমিদার বাড়ী এবং আরও ২1১ 
স্থান ঘুরিয়া সন্ধ্যা নাগাদ মা at রোড 
Gea আসিয়া পৌছিলেন। আমাদের সঙ্গে সোলনের রাজা সাহেবও 
আছেন। তিনি প্রতি বৎসরের স্তায় এবারও পূজ। উপলক্ষে সেই 
am সোলন হইতে মাতৃচরণে আসিয়া উপস্থিত হইয়াছেন। 
আমা রাত্রের গাড়ীতে মাকে লইয়া সকলে কাশী weal হইলাম। 
ইতিমধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা এই যে ইতিমধ্যে 
কলিকাতা হইতে শ্রীমতী রাণী মজুমদার মার সঙ্গে দেখা করিতে 
আসিয়াছিল। একদিন হঠাৎ আমাকে 

কাশী আশ্রমের গোপাল- আসিয়া জিজ্ঞাসা করিল-_“তোমাদের কাশী 
ll ই নান! অত আশ্রমে নাকি গোপাল এসেছে? আমাকে 
ছবি দেখাতে পার।” আমার বাক্সে গোপালের 

ecb] ছিল। তাহা বাহির করিয়া তাহাকে দেখাইলাম। মুগ্ধ হইয়া 


কাশী অভিমুখে | 


Sri Sri Anandamayee Asiam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


দেখিতে দেখিতে সে ঝলিল--“কি আশ্চধ্য ঘটনা!” গোপালের 
ফটোর কথা সেকি করিয়া জানিল তাহাকে জিজ্ঞাসা করিলাম। 


পুপ্পের নিকট কথ! প্রসঙ্গে শুনিয়াছে বলিল। শুনিয়াই তাহার চার, 


WT পূর্বের স্বপ্নের কথা মনে পড়িয়া গিয়াছে। ব্যা্থলোরেও সে 
মাকে এই সব কথ! ACH বলিয়াছে। 

তাহার সেই অদ্ভুত স্বপ্নের কথা তাহার মুখ হইতে আমি গুনিলাম। 
তাহার পূর্বে তেমন কোনও ধর্ম্মভাব ছিল all একদিন স্বপ্নে দেখে 
যেন dal বহিয়া যাইতেছে। নিকটেই একটি বড় বাড়ীর ছাদের 
উপর সে বসিয়া আছে। তাহার হাটুর উপর এবটি বাল-গোপালের 
q% তাহার হাতের waa ধরিয়া ফিক্‌ ফিক্‌ করিয়া হাসিতেছে। 
সেই সঙ্গে যেন অল্প অল্প নাচিতেছেও। গোপাল afe তাহাকে 
বলিতেছে__“আমাকে পূজা কর না_পুজা কর ন1।” সে কিন্তু পূর্বে 
কখনও পূজাদি কিছুই করে নাই এবং তাহার মনের মধ্যেও কিছু 
ওঁ জাতীয় আসে নাই। রাণী গোপাল মৃত্তিকে জিজ্ঞাসা করিল 
_ “তুমি কে?” গোপাল তথন হাসিয়া বলিল যে নিকটের এ 
মন্দিরের মধ্যে যে সেও সে-ই। রাণী একটু অবিশ্বাসের wa তাহাকে 
আবার জিজ্ঞাসা করিল যে মন্দিরের তিনিই যে সে তাহার প্রমাণ 
কি? বালগোপাল হাসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন--“প্রমাণ 
চাস?” এই বলিয়া সন্মুখের উঠানের মধ্যে একটি তুলসী মঞ্চ 
দেখাইয়া তিনি বলিলেন_“টি খুঁড়ে দেখিস একটি মোহর পাবি। 
তবেই তোর বিশ্বাস হবে।” 

ইতিমধ্যে রাণী দেখিতে পাইল যে বহু লোক কেহ কেহ আন 
করিতেছে কেহ কেহ বা তিলক আঁকিতেছে। ধীরে ধীরে অনেকেই 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AA আনন্দময়ী 


আসিয়া তাঁহাকে ঘিড়িয়া দীড়াইল। লোকমুখে প্রচার হইয়া গেল যে 
বালগোপালের আবির্ভাব হইয়াছে । কিন্তু লোকজন আসিয়। দীড়াইতেই 
বালগোপাল শিশুর মত তাহার কোলে চক্ষু বুঝিয়া শুইয়া পড়িল। 
আশে পাশের লোকদের মধ্যে কেহ মালা জপ করিতেছে কেহ বা 
নাম করিতেছে। বালগোপালের সন্মুখে অনেক ভোগ আনিয়া দিল। 
একথা বলিল যদি ইনিই বালগোপাল হন তবে পেস্তা বাদামও, চিবাইয়া 
খাইতে পারিবেন। এই কথা শুনিয়া রাণী গোপালের মুখে একটি 
পেন্তা দিয়া দিল। গোঁপালও বেশ ঠোট নাড়াইয়া নাড়াইয়া পেস্তাটি 
খাইতে লাগিল। তখন রাণী সকলকে দেখাইয়া বলিল--“এই দেখ? 
গোপালকে কোলে তুলিয়া নিয়া রাণী Gal দীড়াইয়। ‘হরে ge 'হরে 
sw নাম করিতে লাগিল। তাহার সঙ্গে সঙ্দে আর সকলে ও ও নাম 
করা আরম্ভ করিল। অতঃপর রাণী গোপালকে কোলে লইয়া 
মন্দিরের দরজায় গিয়া বলিল_মালিক কে? মালিককে ডেকে 
ata? আশেপাশের অনেকেই গোপালকে ঘরে লইয়া যাইবার জন্য 
অন্ুরৌধ করিতে লাগিল। কিন্তু রাণী বলিল--“না, মন্দিরের মালিকের 
কাছেই আমি নিয়া যাইব।” কে একজন বলিল যে সারাদিন পর 
এইমাত্র মালিক খাইতে বসিয়াছেন শীঘ্রই আসিবেন। তখন প্রায় 
সন্ধ্যা হইয়া গিয়াছে। রাণী বালগোপালকে কোলে লইয়া বসিয়া 
র্হিল। এমন সময় হঠাৎ তাঁহার নিদ্রা ভাপ্দিয়। গেল। 

এত বৎসর প্র আমার নিকট আজ সেই , বালগোপালের ছবি 
দেখিয়া তাহার মনে হইল এই সেই gfe যাহাকে সে স্বপ্নে দেখিয়াছে। 
মা আশ্রমে ফিরিলে সে মাকেও সব কথা বলিল। আমরা ত. কাশী 
যাইতেছি। তাহাকেও বলিলাম কাশীতে গিয়া গোপালকে দর্শন 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


600. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 
করিয়া আসিতে। প্রথমে অনেক বাধাবিস্বের কথা মনে. আসিলেও' 
সে আমাদের HCAS কাশী রওনা হইল | 


৯ই অক্টোবর, ১৯৫৪ 

আজ সকালে মোগলসরাই ষ্টেশনে নামিয়া আমর! মোটরে কাশী 
আসিয়া পৌছিলাম। atte আমাদের সদ্দেই আসিয়াছে। আসিয়া 
সানাদি শেষ করিয়া একবন্ত্রে সে মার সঙ্গে মন্দিরে গোপালকে দর্শন 
করিতে গেল। গোপালকে দেখিয়া atte একেবারে মুগ্ধ বিস্মিত। 
এইত সেই রূপ! এত বৎসর পর আবার গোপাল তাহাকে দেখা 
দিলেন। দরজা বন্ধ করিয়া দেওয়া হইল। ভিতরে শুধু মা, আমি 
ও রাণী রহিলাম। মার আদেশে রাণী গোপালকে কোলে তুলিয়া 
কত ভাবেই না আদর করিতে লাগিল। চোখের জলে তাহার বুক 
ভাসিয় যাইতেছে সে দৃশ্য সত্যই অপূর্বব। 


১০ই অক্টোবর, ১৯৫৪ 

আজ রাণীর আগ্রহে গোপালের বিশেষ, পুজার ব্যবস্থা হইয়াছে | 
প্রসাদের ব্যবস্থাও বিরাট ভাবেই হইয়াছে। সকাল হইতে আশ্রমে 
সানাই বাজিতেছে। রাণীর আজ কি আনন্দ। এতদিন পর সে 
তাহার গোপালকে আবার পাইয়াছে। 

বিকালে আমরা আপার ইণ্ডিয়া এক্সপ্রেসে বৃন্দাবন রওনা হইলাম। 
হরিবাঁবা পূর্ব হইতেই মাকে বিশেষ করিয়া অনুরোধ করিয়াছিলেন 
লক্্পুর্নিমার সময়ে উপস্থিত থাকিবার TI | রাণী আরও তিনদিন 
গোপালের কাছে থাকিবে বলিয়া সে কাশীতেই থাকিয়া! গেল। 


e 


Sri Sri Anandamayee Ashłam Collection, Varanasi 


কস, 


টি্সিসিসউকিসিস 


টিসি লার R 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
JAN আনন্দময়ী 


১১ই অক্টোবর, ১৯৫৪ 


সকাল প্রায় আটটায় আমরা হাথরাস জংসনে আসিয়া পৌছিলাম। 
সেখান হইতে শ্রীহরিবাবাজী যে মোটর পাঠাইয়া দিয়াছেন তাহাতে 
ম! বৃন্দাবন চলিয়া গেলেন। অন্তান্ত সকলে 
পৃথক বাস রিজার্ভ করিয়া বেলা প্রায় 
দেঁড়টা নাগাদ আশ্রমে আসিয়। পৌঁছিল। মা আশ্রমে পৌছিয়া 
দেখিলেন হরিবাবার নির্দেশে সমস্ত আশ্রমটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়! 
রাখা হইয়াছে। হরিবাবা স্বয়ং আশ্রমে উপস্থিত ছিলেন। কীর্তন 
সহকারে মাকে আহ্বান করিয়া নিয়া ঘরে বসাইলেন। দেখিয়া খুবই 
আনন্দ হইল যে পূর্বের মত এখানে আমাদের আশ্রমেও হরিবাবাই 
সব ব্যবস্থা করাইতেছেন। : ; 

সন্ধ্যায় হরিবাবা ও অবধৃতজীর ma কথা বলিয়! প্রোগ্রাম স্থির 
হইল যে মা আগামী পরশু পাঞ্জাবের দিকে যাইবেন এবং কালী 
পূজার পূর্বেই এখানে ফিরিয়া আসিবেন। 


বৃন্দাবনে a | 


১৩ই অক্টোবর, ১৯৫৪ 


আজ বেলা তিনটার সময় মা! বৃন্দাবন হইতে ট্রেণে জলন্ধর রওনা 
হইলেন। সঙ্গে বুনি, উদীস, পু, বিল্লো, 
শোভা, পান্থ ও দীনবন্ধু। আমি অসুস্থ 
থাকায় মা আমাকে বুন্দাবনেই রাখিয়া 
গেলেন। মার সঙ্গে হরিবাবাও ভক্তদের সঙ্গে লইয়া চলিলেন। 
অবধৃতজীত পূর্বেই ব্যবস্থাদি করার জন্য খান্নাতে চলিয়া গিয়াছেন। . 


হোসিয়ারপুর ও খায়া 
অভিমুখে | 


Sri Sri Anandamayee ABhram Collection, Varanasi 


. CCO. In Public Domain. Digitization by eGangotri 
শ ভাগ 


১৬ই অক্টোবর, ১৯৫৪ 


বুনি ও atga চিঠিতে জানিলাম মা সেদিন qaa মেলে 
রওনা হুইয়া দিল্লীতে প্রায় তিন ঘণ্ট। দীড়াইয়াছিলেন। ষ্টেশনে বহু 
ভক্ত মার দর্শনের জন্য আগিয়াছিল। feat হইতে হরিবাব! প্রভৃতি 
Bama মেলে Teal হইলেন। কিন্ত মার রিজার্ভেশন ফ্রন্টিয়ার মেলে 
ছিল বলিয়া মা সেই গাড়ীতেই গেলেন। হুরিবাবার সঙ্বীয় লোকদের 
সহিত q পুষ্প, শোভা ও দীনবন্ধুকে পাঠাইয়। দিয়াছেন। মার সদে 
শুধু বুনি, উদাস, fea ও পান্থ। ভোর সাড়ে ছয়টায় ট্রেণে 
জলন্ধর' পৌছিলে দেখা গেল হরিবাব| প্রভৃতি পূর্বেই fe 
গিয়াছেন। মা ও হরিবাবা সকলকে সাবিত্রীদেবী আশ্রমে লইয়া 
যাওয়া হয়। সেখানে ঘণ্টা ছুই বিশ্রাম ও স্গানাদি করিয়া পুনরায় 
সকাল নয়টায় সকলে মার সঙ্দে হোগিয়ারপুর রওনা হয়। দুই 
ঘণ্টার মধ্যে মোটরে মা হোসিয়ারপুর পৌছিয়া গেলেন। সেখানে 
হরিবাবার গুরুদ্েবের আশ্রমে ব্যাড ইত্যাদি বাজ্জাইয়| মাকে বিশেষরূপে 
অভ্যর্থনা করার ব্যবস্থা হইয়াছিল । সমস্ত Stee বেশ সুন্দর 
করিয়া সাজান। আশ্রমের ঠিক মন্মুখে এক ভদ্রলোকের নৃতন বাড়ীতে 
মার ও-সঙ্গীয় সকলের থাকার ব্যবস্থা হইয়াছে। পূর্বেও আর 
একবার মা এ বাসায় গিয়। থাকিয়াছিলেন। 

এদিকে মা চলিয়া যাওয়ার পর হইতেই আমার কোমরের ব্যথ! 
যেন syed বাড়িয়া গেল। হাটা-চলাত দুরের কথা, বসা অথবা 
পাশ ফিরিয়া! শোয়াও যেন অসম্ভব হইয়াছে। খুবই কষ্ট। গিনি, 
বিমলা, মনাদি, সাধন প্রভৃতি এখানে আমার নিকট SUCK. সকলেই 


Sri Sri Anandamayee Ashrafh Collection, Varanasi 


i 
CCO. In Public Domain. Digitization by eGangotri 


Sala আনন্দময়ী 


প্রাণ দিয়। সেবা, যত্ব করিতেছে। কেবলই মনে হয় কয়জনের ভাগ্য 
ইহা মিলে। 


২০শে অক্টোবর, ১৯৫৪ 


মার সংবাদ পাইলাম। মা গত ১৬ই ভোরে নি হোলিযার- 
পুর ‘হইতে ২৬ মাইল দূরে পাহাড়ের উপর উন! নামক স্থানে 
গিয়াছিলেন। . অবধৃতজীর আগ্রহেই সেখানে যাওয়া। মার সে 
শুধু বুনি, উদাস, বিল্লো ও ate গিয়াছিল। দীনবন্ধু, শোভা ও 
পুষ্প হোসিয়ারপুরেই থাকিয়া গেল। রাস্তা শোনা গেল খুবই খারাপ। 
জায়গাটিও বেশ ঠাণ্ডা। একটি নূতন বাড়ীতে মা ও হরিবাবার 
থাকার ব্যবস্থা হইয়াছিল aag ও কীর্তনের ব্যবস্থা স্থানীয় শির 
মন্দিরের প্রাঙ্গনে করা হইয়াছিল। বাড়ীটি একেবারে নৃতন থাকায় 
মার খুবই ঠাণ্ডা লাগিয়া সর্দি-কাশি ও জর জর ভাব হয়৷ দুইদিন 
সেখানে থাঁকিয়া ১৮ই ভোরে মা আবার হোঁসিয়ারপুর ফিরিয়া আসিয়া- 
ছেন। সেখানে তিনদিন থাকার কথা। 

. আজই হোসিয়ারপুর হইতে উদাস ও দীনবন্ধু মার নির্দেশ মত 
আসিয়া উপস্থিত। তাহাদের নিকট হইতে সকল সংবাদ পাওয়| 
গেল। আমার ব্যথার খুবই বাড়াবাড়ি শুনিয়া আমার সেবার জন্য 
মা বিলো ও শোভাকে পাঠাইতে চাহিয়াছিলেন। কিন্তু তাহার! 
মাকে ছাড়িয়া আসার কথ! শুনিয়াই খুব কান্নাকাটি করায় মা তাহাদের 
আসা সম্বন্ধে আর কিছুই বলেন নাই। কাল বিকালেই সৎসঙ্গ 


Sri Sri Anandamayee Aghram Collection, Varanasi 


thee 


a 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


হইতে ফিরিয়া আসিয়! হঠাৎ মার খেয়াল হওয়ায় দশ মিনিটের মধ্যে 
উদ্বাস ও দীনবন্ধুকে আমার নিকট পাঠাইয়া দিলেন। শুনিলাম 
মা প্রথমে বুনিকেই পাঠাইবার খেয়াল করিয়াছিলেন। কিন্ত হরিবাবা 
ও অবধৃতজী দুইজনেই মার সেবার ক্রটি হইবে বলিয়া অনিচ্ছা 
প্রকাশ করায় আর বুনিকে পাঠান হয় নাই। 

আমার ব্যথা এদিকে খুবই বাড়াবাড়ি চলিতেছে। মাও নিকটে 
নাই। কি যে করা হইবে তাহা ভাবিয়া সকলেই একটু বিচলিত। 
হরিবাবার ভক্ত আগ্রার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ব্যাসের 
Su কয়েকদিন খাওয়া হয়। কিন্তু কিছুই ফল পাওয়া যায় নাই। 
পরে আগ্রারই আবার প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক ড৷ঃ সরকারের 
ওষধ খাওয়া হইতেছে। 


২৪শে অক্টোবর, ১৯৫৪ 


আজ সন্ধ্যায় প্রায় সাড়ে ছয়টা নাগাদ মা বৃন্দাবন আশ্রমে 
আসিয়া পৌছিলেন। বিল্লো ও শোভা আজ সকালেই cael আসিয়া 
গৌছিয়াছে। মার বিস্তারিত সংবাদ পাওয়া গেল। মা ২১শে 
সকালে প্রায় ৮টা নাগাদ মোটরে জলদ্ধর 

বৃন্দাবনে ACIS! . রওনা, হইয়া যান। সেখান হইতে রওনা 
হইবার সময় মা কাশী হইতে কমল ব্রম্ষচারীকে বৃন্দাবন আসার জন্য 
টেলিগ্রাম" করাইয়া গিয়াছেন। awa একদিন থাকিয়া ২২শে সকালে 
মা হরিবাব! সহ খারা যান। প্রায় ৬* মাইল মোটরে যাইয়া! বেলা 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Public Domain. Digitization by eGangotri 


AAN আনন্দময়ী 


দশটা নাগাদ মা ত্রিবেণীপুরীজীর . সমাধি মন্দিরে গিয়া পৌছেন। 
. ব্যাণ্ড ato ইত্যাদি সহকারে মা ও হরিবাবার অভ্যর্থনার ব্যবস্থা কর! 
হইয়াছিল। গত ১৯৫২ সনেও মা খায়াতে আসিয়া কয়েকদিন 
ছিলেন। সেবার মার জন্মোৎসব এখানেই seis হইয়াছিল। 
তখন সমাধি মন্দির ao নিশ্সিত হইতেছিল। ব্যবস্থা এখন নাকি 
খুবই সুন্দর হইয়াছে। মা ও AMY সকলের যাহাতে কোনও রূপ 
অস্তৃবিধা না হয় সেজন্য অবধৃতঙধী স্বয়ং বিশেষ সচেষ্ট থাকিতেন। 
তাহার ব্যবস্থা খুবই নিখুঁত। খান্নাতে গিয়া সকলেরই - খুব ভাল 
লাগিতেছিল। মাও নাকি বলিয়াছেন “এখানে কয়েকটা দিন থাকিয়। 
গেলে শরীরটা ভাল হইত। হাওয়া খুবই সুন্দর ।” 
মার খান্না থাকাকালীন একটি উল্লেখযোগ্য ঘটনা এই যে সেখানে 
২৩শে সন্ধ্যায় পাকিস্তানের High Commissioner রাজা গঙ্গনফর 
আলি খান (ইনি পূর্বেও মার কাছে বেশ 
iais মাতৃসকাশে কয়েকবার আসিয়াছেন) তাহার সঙ্গে 
টিতে AICS Deputy High Commissionert? লইয়া 
মার দর্শনের জন্য আমেন। Deputy High 
Commissioner ভদ্রলোক উচ্চশিক্ষিতঁমধ্য বয়ন্ধ। তিনি মার নিকট 
এই প্রথম বার আসিয়াছিলেন। কিন্তু মার দর্শন করিতেই তাহার 
ভিতর অদ্ভুত সব ভাবের প্রকাশ সুরু হয়। শিশুর মত সকলের 
সম্মুখে কাদিতে Siew Gora কোরাণ আবৃত্তি ও নামাজ পড়িতে 
সুরু করেন। এইভাবে প্রায় দীর্ঘ তিন ঘণ্টা কাল কাটিয়া যায়। 
সন্ধ্যার পরই তাঁহাদের জলন্ধরে ফিরিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু 
ও ভদ্রলোকের. এইরূপ ভাবাবেশের জন্য তাহাদের আর যাওয়! 


Sri Sri Anandamayee’ Ashram Collection, Varanasi. .- 


CCO. In Public Domain. Digitization by 90528170011 
দ্বাদশ ভাগ 


সম্ভব হয় নাই। পাশের এক বাসায় তাঁহাদের রাত্রিবাসের ব্যবস্থা 
করিয়া দেওয়া হয়। ভাবাবেশ কাটিয়া গেলে তিনি রাত্রে বলিয়াছিলেন 
যে মাকে দেখা মাত্রই তাঁহার ভিতর কি সব যেন আরম্ভ হইয়া 
গেল কিন্তু তাঁহার কিছুই স্মরণে নাই। শুধু অপূর্ব এক 
আনন্দের স্রোতে তিনি ডূবিয়। ছিলেন এইটুকুই তাহার অনুভব হইতেছিল। 
মার দর্শন করিবার পর হইতেই সরকারী চাকুরী ছাড়িয়া দিয়া মার 
নিকটে আশ্রম বাস করিবার প্রবল ইচ্ছাও তীহার মনে জাগে। 
এতদিন যে মার দর্শন পান নাই তাহা তাঁহার একান্ত দুর্ভাগ্য সে 
কথা বারবারই বলিতেছিলেন। 

আবার পূর্বব কথায় ফিরিয়া আসি। খান্নাতে থাকাঁকালেই আমার 
অসুস্থতার বাড়াবাড়ি সংবাদ মার নিকট পৌছে। সেখান হইতেই 
বুনি বা পান্ছকে আমার কাছে পাঠাইবার খেয়াল মার হইয়াছিল। 
কিন্তু নানা দিক ভাবিয়া তাহা আর হয় নাই। Bal চলিয়া আসিলে 
নানা ভাবের অস্থবিধাও হয়ত Ral শুনিলাম মা ওখানেই নাকি 
রোগের এক মুর্তি দেখিয়াছিলেন। মার মুখে শুনিয়া বুনিরও খুব 
ভয় হইয়াছিল। হরিবাবাও আমার ' সুস্থতার জন্য তাহার আর্জমে 
es চণ্ডীপাঠ ও যজ্ঞ ইত্যাদির ব্যবস্থা করেন এবং সকলের নিকট 
আমার কল্যাণের জন্য “রোগানশেষান” মন্ত্র ও অন্য বীজ্মন্ত্রাদি জপ 
করার জন্য অনুরোধ Stata | 

শুনিলাম ate ভোর সাতটায় মা হরিবাঁবা ও অবধৃতজী সহ মোটিরে 
দিল্লী রওনা হন। মার সঙ্গে শুধু বুনি, পুপ ও age ছিল। 
JARI রাত্রে হরিবাবার সঙ্গীয় লোকদের সঙ্গে বিশ্লো ও শোঁভাকে 
মা সোজা বৃন্দাবন পাঠাইয়| দেন। প্রায় ১৬০ মাইল মোটরে আসিয়া 


Sri Sri Anandamayee Ashraf Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
Aaa আনন্দময়ী 

রেল! প্রায় ১টা নাগাদ মা ডাঃ জে. কে. সেনের বাসায় পৌছেন। 
হরিবাবা তাঁহার ভক্ত আদিত্য নারায়ণের বাসায় চলিয়া যান। 
অবধৃতজী মার ওখানেই খাওয়াদাওয়া এবং বিশ্রাম করেন। বৃন্দাবনে 
আসার জন্য টিহরীর মহারাজা এবং কমলা জয়গওয়ালের গাড়ী পূর্বেই 
ঠিক করিয়া রাখা ছিল। দিলীতে খাওয়াদাওয়া শেষ করিয়া বেলা 
প্রায় তিনটার সময় মা সকলকে লইয়া বৃন্দাবন রওনা হন। পথে 
বিশেষ একটু কারণে ঘণ্টাখানেক দেরী হইয়া যায়। তাই মার আশ্রমে 
পৌঁছিতে পৌছিতে প্রায় সন্ধ্যা হইয়! যায়। 


২৫শে অক্টোবর, ১৯৫৪ 


গোবর্ধনে প্রতি বৎসরই দেওয়ালী হইতে গোপাষ্টমী পর্য্যন্ত বিশেষ 
উৎসব হয়। সেই সময় মাকে উপস্থিত থাকার জন্য রাওয়।তজী* 
বহুবার মার নিকট প্রার্থন। জানাইয়াছেন। কিন্তু হঠাৎ সংবাদ পাওয়া 
গেল যে ভারত সরকারের মন্ত্রী রকি আহমেদ কিদওয়াই সাহেবের 
পরলোক গমনে এবার গোবর্দনের উৎসব বন্ধ থাকিবে। রাওয়াতজী 
অতি দুঃখের সহিত ফোন করিয়াছেন যে মাকে এবারও নিতে 
পারিলেন না। 


+ উত্তর প্রদেশের কংগ্রেস নেতা ও মন্ত্রী শ্ীক্গগনপ্রসাদ রাওয়াত ৷ 
মার'সঙ্গে ইহার অনেক দিনের পরিচয় I 


১৪ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Doman 151০7 by eGangotri 


২৬শে অক্টোবর, ১৯৫৪ 


আজ দীপাবলী। হরিবাবাজীর ইচ্ছানুারে আশ্রমেই আজ সন্ধ্যায় 
সৎসঙ্গের আয়োজন হইয়াছে। আমার 
রোগমুক্তি উদ্দেশ্যে তিনি বিশেষ করিয়া! মার 
ঘরে দশজন ব্রাঙ্গণ পণ্ডিত দিয়া প্রায় ছুই 
ঘণ্টা পাঠের ব্যবস্থা করিয়াছেন। হুরিবাবাজী নিজেও নীচের হলঘরে 
AT আড়াই ঘণ্ট। কীর্তন করিলেন। 

সন্ধ্যার পর আশ্রমটিকে শক্তি, দীনবন্ধু, রাজু প্রভৃতি ছেলের! 
মিলিয়া বিশেষ উৎসাহের সহিত খুব সুন্দর করিয়া বাতি দিয়া সাজাইল। 


বৃন্দাবন আশ্রমে 
দীপাবলী উৎসব | 


~ 


২৮শে অক্টোবর, ১৯৫৪ 


আজ ভাইফোটার দিন। আমি aaa অসুস্থ হইয়া শুইয়া আছি। 
তাই ভাইফোটার কথা আর আমার মনেও আসে নাই। কিন্তু মা 
দুইদিন পূর্বেই পানুকে বলিয়া রাখিয়াছিলেন যেন সব ব্যবস্থা ঠিক থাকে | 
মার সবদিকেই পূর্ণ খেয়াল। 

আজ সন্ধার পর আমার ঘরে আসিয়া মা আমাকে বলিলেন__ 
“এবার তুমি খাটের উপর বসে বসেই ফোটা দেও।” অন্যান্যদের . 
বলিলেন-__অন্যবার দিদিই তোমাদের ঘুরে ঘুরে ফোটা দেয়। এবার 
তোমরাই দিদির কাছে ani তোমরা সকলে বল দিদি যেন আবার 
ঘুরে ঘুরে তোমাদের ফোটা দিতে পাঁরে। ব্রঙ্গবিন্দু দিলে নিজেরও 
গ্রন্থি খুলবে অপরেরও |” অন্বারের মত এবারও ফোটা efi 


Sri Sri Anandamayee চার Collection, Varanasi 


KON 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Gag আনন্দময়ী 


সকলকে দেওয়া হইল। হরিবাবাজীর জন্যও মিষ্টি পাঠাইয়! দেওয়া 
| হইল। 

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে আমার হাতে ‘aay বা ভ/ইফোটা 
দেওয়ার প্রথা শাশ্বতানন্দ স্বামীজীর ইচ্ছান্থসারে চলিয়া আসিতেছে। 
ইহার নাম “ব্গবিন্দু--তাই বোনেরা ও ইহা পাইয়া থাকে। 

পরশু রাত্রে হরিবাবা আমার নিকট আসিয়া বহক্ষণ বসিয়াছিলেন | 
আমাকে বিশেষ করিয়া বলিতেছিলেন ভাল হইবার জন্য। তাঁহার 
কপার কথা ভাবিলে সত্যই চোখে জল আসে। তিনি আমার 
জন্য কতই না করিতেছেন। মার সঙ্গে কথা বলিতে বলিতে মাকে 
ধলিতেছিলেন__ “মা, আপ দিদিকে wit দিজিয়ে।” মা জিজ্ঞাসা 
করিলেন_-“কিস্‌ তরহসে woth, পিতাজী ?? হরিবাবা মাকে 
শুনাইলেন যে একবার তাঁহার অস্থখ হইয়াছিল । সেই সময় as 
জন পণ্ডিত আসিয়া শুধু ধমকের জোরেই তাঁহাকে রোগ মুক্ত 
করিয়াছিলেন | : 

ইতিমধ্যে একদিন সৎসঙ্গের পর মা আমার ঘরে আসিয়া খুব গম্ভীর 
তাবে বলিতে লাগিলেন_ “দিদি, এমন করলে আর কি করে বদ্ধে 
যাবে? মোটে হাটতে পার না, উঠতে পার না, চলতে পার a1” 
মার কথার ভাবটা যেন আমি ইচ্ছা করিয়াই রোগ করিয়াছি। 
মাকে বলিলাম-_-“আমি কি করিব? পারি না ai” মা বলিলেন 
--ধেশ তবে থাক। আর aff যেতে চাও তবে ওঠ- হাঁট।” 
মার কথা শুনিয়া চুপ করিয়া থাকি। বলিবার ত কিছুই নাই। 
কিছুক্ষণ পরে মা আবার বলিলেন_-“আমার খাওয়ার ব্যবস্থা ত 
আমি নিজেই করে নিয়েছি। দুধ দিয়ে রুটি আর নূন ছাড়া তরকারী ।” 


Sri Sri Anandamayee AShram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


আবার কখনও আমার খাটের উপর বসিয়া বসিয়া বলেন__"বেশ 
গদিরান হয়ে শুয়ে আছ। এক একবার বসি আর দেখি কি রকম 
বিছানা। এরকম নরম বিছানায় তোমার বাবাও কখনত শোয়নি। 
(সকলের হাস্ত ) একটু লজ্জাও করে না।” ইহা সবই মার লীলা। 
প্রায় সকলেই জানেন যে মারই বিশেষ নির্দেশে আমার বিছানার নীচে 
রবারের গদি পাতা হইয়াছে যাহাতে আমার কষ্ট না হয়__মারই 
নির্দেশে আমাকে একটু আরাম দিবার যত কিছু ব্যবস্থা। আবার 
মা-ই স্বয়ং আমাকে মধ্যে মধ্যে Gat বলিয়া থাকেন। উহা! সবই 
যে আমাকে একটু প্রফুল্লিত করার জন্য তাহা সকলেই বোঝে । 

আমার রোগের প্রায় এক বৎসর হইয়া আসিল। গত বৎসর বুন্দা- 
বনেই এই ব্যথার gasi এখন একটু বাড়াবাড়ি। আমি অতি 
কষ্টে পাশ ফিরিতে পারি-_হাটা-চলা ত দূরের কখা। এক এক সময় 
মা আমার কাছে আসিয়া বলেন-__“ফুলবিবি একেবারে! সাধু-সন্ত্যাসী- 
দের ATS তুমি নাচিয়ে gaz” শুনিয়া আমি হাসি আর ভাবি 
মার এ অন্ত AFFA | 

অমলদার মেয়ে গিনি আমার সঙ্গে আছে। মাকে কাতর ভাবে 
বলে__-“মা, তুমি দিদিকে ভাল করে দেও।” মা সঙ্গে সঙ্গেই জবাব 
দেন_-“তোর বাবাকেও ত ভাল করা হয়নি। সে কথাটাত বললি 
$ না।» মার নিকট সকলেই সমান। মার 
কাছেত যাহা হইয়া যায়। অনেকেই মনে 
করে মা দিদিকে নিশ্চয়ই ভাল করিবেন। 
কিন্তু মা যে আমার জন্য বিশেষ কিছু করিবেন ন! তাহা স্বতঃসিদ্ধ। 
মার নিকট যে কোনও আপন-পর নাই_কোনও রূপ পক্ষপাত নাই। 


মার নিকট সকলেই 
সমান। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


=Q 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AAN আনন্দময়ী 


সেইজন্য আমি কখনও ভুলিয়াও মাকে এই জাতীয় প্রার্থনা জানাই না। 
মার যাহা ইচ্ছা তাহাই হইবে-_-তাহাই আমার পক্ষে IA | 

মা ইতিমধ্যে একদিন আমাকে বলিতেছিলেন-_-“দিদি, তোমার মনে 
আছে না? বাবাকে দিয়ে তোর কাছে একবার টেলিগ্রাম করান 
হয়েছিল। ব্যথার একটা মৃত্তি দেখা গিয়েছিল” 

তখন আমার মনে পড়ে যে বহু বৎসর WH মা আমাকে 
Rasa রাখিয়া অখপ্ডানন্দ স্বামীজীকে লইয়া পুরী কিংবা ভুবনেশ্বরে 
ছিলেন। একদিন Raba খাওয়ার পর মুখ ধুইতেছিলাম এমন 
সময় হঠাৎ আমার বুকে-পিঠে একটা ভয়ানক ব্যথা হয়। কিছুক্ষণ 
পরেই মার নিকট হইতে অপ্রত্যাশিতভাবে একখান! টেলিগ্রাম আসে । 
টেলিগ্রাম পাইয়াত আমি অবাক। আমার খবর মা এত শীঘ্র কিভাবে 
পাইয়া গেলেন। পরে মার সঙ্গে দেখা হইলে মা আমাকে বলিয়া- 
ছিলেন যে ঠিক এ দিন এ সময়ে মা স্থগ্মে দেখিরাছিলেন ভয়ঙ্কর 
একটা ব্যথার মৃত্তি আমাকে টানিয়া নিয়া যাইতেছে। ইহা দেখিয়াই 
মা, আমাকে টেলিগ্রাম করিতে বলেন এবং স্বামীজীকে আমার নিকট, 
পাঠাইয়া দেন আমাকে নিয়া'যাইবার জন্য। 

এতদিন পর মার মুখে আবার সেই ব্যথার afer কথা 
শুনিয়া মনে পড়িয়া গেল সেই পুরাতন কথা। মা আবার নিজ 
হইতেই বলিলেন__“তখন এই ব্যথার মৃত্তি দেখা গিয়েছিল আর এখন 
এইরূপ ব্যথায় তুই কষ্ট পাচ্ছিম্‌।” 

আমার অসুস্থ শরীর লইয়া সর্বদা শুইয়াই থাকিতে হয়। মার 
কোনও সেবায় লাগি না। আর সকলে মার কত "প্রকারে সেবা 
করিবার স্থযোগ পাইতেছে। এইসব কথা ভাবিয়া একদিন খুব মন 


Sri Sri Anandamayee Asha Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


খারাপ করিয়া আছি। এমন সময় মা হঠাৎ আমার নিকট আসিয়া 
নিজ হইতেই বলিতে সুরু করিলেন_-«“দিদি, তোমার ত মন খারাপ 
করা শোভা পায় না। ভগবান যখন যে বিধান করেন তাই মঙ্গলের 
জন্য । এইভাবেই নিতে হয়। এই Sta ইচ্ছা। ay অবস্থায় ধৈর্য্য 
ধরে থাকতে হয়। সবই যে তীর করুণা” 


৫ই নভেম্বর, ১৯৫৪ 


আজ ভোর সাড়ে চারটায় মা দিল্লী রওনা হইয়া গেলেন। 
যাইবার সময় আমাকে বলিয়া গেলেন__-“সাবধান মত থেকে]।” 
অসুস্থতার জন্য মার সঙ্গে যাইতে পরিলাম না। 
RA হইয়া ADI আমার শরীর যে এমনটা অপটু হইয়া পড়িবে 
পথে। 
as: আমিত নয়-ই, কেহই হয়ত ধারণা করে 
aft: কিন্তু বিধির বিধান অলভ্বনীয়। উপায় নাই। যত watz 
হউক মানিয়া নিতেই হইবে । 
গতকাল বিকাঁলেই মার যাওয়ার জন্য, টিহরীর মহারাজা মোটর 
পাঠাইয়া দিয়াছিলেন। মা সেই গাড়ীতেই রওনা হইয়া গেলেন । 
মার সঙ্গে এবার কমল, উদাস, পুষ্প, শোভা, বিল্লো, দীনবন্ধু agf 
গেল। frat হুইতে মীরাট যাওয়ার কথা। মীরাটের শকুন্তলা! 
অনেক দিন যাবতই মাকে একবার যাওয়ার জন্য অনুরোধ জানাইতে- 
ছিল। এতদিন পরে যাওয়া স্থির হইল । 


, Sri Sri Anandamayee ASSAM Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JAN আনন্দময়ী 


পাইয়াই অনুস্থ শরীর লইয়াও ছুটিয়া আসিয়াছেন। আশ্রমে আসিঝার 
পূর্বেই মা হরিবাবাজীর সঙ্গে দেখা করিয়া আদিলেন। পরে শোন! 
গিয়াছে যে তিনি মৌন থাকেন নাই। ভক্তদের ইচ্ছায় তাহার এ 
সংকল্প পরিত্যাগ করিতে হইয়াছে। 

মার দেখিলাম খুবই ate কাশি চলিতেছে। কাশিতে কাশিতে 
পেটে একটা ব্যথার R হইয়াছে। মা যখন মীরাট গিয়াছিলেন 
তখন হইতেই এই ব্যথার উৎপত্তি। মার শরীর এমনিও ভাল 
যাইতেছে all, বিআমও একেবারেই নাই। এই শরীর লইয়াই আবার 
বন্ধে যাইতেছেন। বথ্থের ভক্তের বহুদিন হইতে UNS একবার 
তম সপ্তাহ অনুষ্ঠানের জন্য মার নিকট প্রার্থনা জানাইতেছিলেন। 
এবার তাহা ১৮ই হইতে ২৪শে পর্যন্ত হওয়া স্থির হইয়াছে। সোপোরী 
ভাই* বিশেষ উদ্ভোক্তা। ব্যবস্থা জন্য ব্রহ্মচারী কান্তিভাইকে মা 
পূর্বেই পাঠাইয়া দিয়াছেন | 


১৩ই নভেম্বর, ১৯৫৪ 
আজ সকালে আমরা মার সর্দে মথুরা হইতে eaa 
মেলে বন্বে রওনা হইলাম Aa প্রায় 
বন্ধে যাত্রা | ২২২৩ জন। fia হইতেও কয়েকজন 
- মেয়েরা আসিয়া এ গাড়ীতে মার সঙ্গে 
মিলিত হইল। | 


৯৯-২৯-২৭৯৯ he 
+ মায়ের পুরাতন কাশ্মিরী ভক্ত A এস্‌, aa, ফোপোরী__ ইনি 
Cement Marketing Corporation of Indiaq Deputy General 
Manager. - 


Sri Sri Anandamayee Ashram QĦection, Varanasi 


CCO. In Public Domain. KL NL by eGangotri 
দ্বাদশ ভাগ 


পথে সোয়াই মাধোপুর স্টেশনে Ara গোয়েল এবং আরও 
বহু. লোক মার দর্শনের oo আসিলেন। বরোদা স্টেশন ত লোকে 
লোকারণ)। স্বামী Fe অবধৃতজী কয়েকদিন পূর্বেই চান্দোদ 
আশ্রমে আসিয়াছিলেন। আজ বরোদা স্টেশনে আসিয়া মার সঙ্গে 
একত্রিত হইলেন। Sica রাঞ্জা-রাণীও এই গাঁড়ীতেই জলন্ধর হইতে 
উঠিয়াছেন। তীহারাও সংযম সপ্তাহে যোগদান করিতে যাইতেছেন। 


১৪ই নভেম্বর, ১৯৫৪ 


আজ সকাল প্রায় সাড়ে আটটার আমরা we TELA স্টেশনে 
আসিয়া পৌছিলাম। wea বহু ভক্ত স্ত্রী পুরুষ মাকে অভ্যর্থন। 
জানাইলেন। টিহরীর মহারাজী-মহারাপীকেও স্টেশনে দেখিলাম ॥ স্টেশন 
হইতে আমাদের সোজা gaS লইয়া যাওয়া হইল। সেখানেই 
শুনিয়াছি সপ্তাহ হইবে। 
জুহুতে কি ভাবে সপ্তাহের ব্যবস্থা উল তাহ! এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । বহুদিন AM হইতেই সোপোরী ভাই এখানকার সন্যাস 
আশ্রমে সপ্তাহের ব্যবস্থার চেষ্টা করিতেছিলেন। 
AHS সংযম সপ্তাহ কিন্তু নানা কারণে তাহা হইয়া উঠে নাই। 
অবশেষে সকলে মিলিয়া সাণ্টাক্ুজে লক্ষ্মী- 


নারায়ণ মন্দিরে সপ্তাহ অনুষ্ঠানের ব্যবস্থা পাকাপাকি করিয়া ফেলেন ৷. 


নিমন্ত্রণ পত্রও ছাপা হইয়া যায়। কিন্তু মন্দিরের হলে স্থান AFANA 
হইবে না বলিয়া সকলেরই একটু আশঙ্কা ছিল। আমাদের নিকটও 


২৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


‘N 


000. In Public D in, Digitizatign by eGangotri 
রিমা আঁনন্দময়ী 


এই ach বৃন্দাবনে চিঠিপত্র যাইতেছিল। হঠাৎ সপ্তাহ সুরু হইবার 
কয়েকদিন ACR New India Assurance Co. 3 General Manager 
শ্রীবি, কে, শাহ অযাচিতভাবে আগিয়া" সমস্ত ব্যবস্থা যেন পুর্ণ করিয়া 
দিলেন। তাঁহার পরিচিত একজন পাণি ক্রোড়পতি ভদ্রলোক 
সপুরজী পালানজীর সমুদ্রের একেবারে পাড়ে জুহুর উপরে দুইটি খালি 
বাড়ী পড়িয়া আছে। কলিকাতায় একবার সামান্য কিছুক্ষণের জন্য 
মার সঙ্গে শ্রীযুক্ত শাহর দেখা হইয়াছিল। মার farsa gal নাকি 
Sata উপর বধিত হইয়াছে। তাই তিনি স্বত:প্রবৃত্ত হইয়া সেবায় 
অগ্রসর হইয়াছেন। সমুদ্র তটের উপরে সেই বাড়ী দুইটির চুণকাম 
_ করা, রং করা, লাইট ও জলের ব্যবস্থা করা, বিশাল প্রান পরিষ্কার 
করার সমস্ত ভার তিনি স্বয়ং নিয়া সব ঠিক করিয়া দিয়াছেন। 
প্রাঙ্গনে একটি বড় প্যাণ্ডেলও বানান হুইয়াছে। সর্বত্র একেবারে 
নিখুত ব্যবস্থা। রাজা মহারাজ! বিশিষ্ট ব্যক্তি, সাধুমহাত্মা ,এবং 
অতিথিব্রতী সকলের জন্য পৃথক পৃথক ব্যবস্থা কর! হইয়াছে দেখিলাম | 
মা ত গৃহস্থের বাড়ীতে থাকেন না তাহাদের জানা আছে। তাই 
প্রথম বাড়ীটির ছাদের উপর কাঠ ও কাপড় দিয়া মার জন্য একটি 
অতি মনোরম ঘর বানান হইয়াছে। দেখিলে মনে হয় যেন সুন্দর 
থিয়েটারের একখানি ঘর। উপরেই অন্য একটি ছোট ঘর এবং 
বাথরুমও বানান হইয়াছে। সব দেখিয়! খুবই আনন্দিত হইলাম। 


SUB নভেম্বর? ১৯৫৪ 
গতকাল পরমানন্দ স্বামিজী রাজগীর হইতে আসিয়া পৌছিয়াছেন 


Sri Sri Anandamayee Ashi Collection, Varanasi 


CCO. In Public Domain etigitgption by eGangotri 


রাজগীরে নৃতন একটি আশ্রম বানান হইতেছে। স্বামিজী সেখানে 
তাহার তত্বাবধান করিতেছিলেন। কথা হইয়াছে মা শীতকালে গিয়া 
দেখানে কয়েক সপ্তাহ থাকিতে পারেন। সেই উদ্দেশ্যেই তাড়াহুড়া 
করিয়া সেখানে একটি ছোট্ট আশ্রম বানান হইতেছে। পরমাশন্দ 
স্বামিজী আপিবার সময় কাশী হইতে মেয়েদের মধ্যে কয়েকজনকে 
za লইয়া আসিয়াছেন। আগামী পরগু হইতে সপ্তাহ সুরু । ভক্তদের 
মধ্যে অনেকেই ইতিমধ্যে আসিয়া গিয়াছেন। নিকটস্থ ২১ট বড়ীও 
ভাড়া নেওয়া হইয়াছে। সন্যাসীদের মধ্যে কেহ কেহ APT SICRE 
আছেন। 

আজ খুব ভোরে গুজরাট হইতে স্বামী qoan আসিয়া 
পৌঁছিলেন। ইনি বেশ পণ্ডিত afer মার নিকট কিছু দিন যাবও 
আসা যাওয়া করিতেছেন। বেশ সুন্দর স্বভাব। সোলনের রাজা 
সাহেবও ( যোগীভাই) আজ আসিয়! পৌঁছিলেন। সংযম সপ্তাহ 
মহাব্রতের তিনিই প্রধান উদ্োক্তা। ইতিপূর্বে কাশী, Ruwa ও 
কলিকাতায় যে সপ্তাহ পালন করা হইয়াছে তাহাতে তিনি সর্বদাই 
উপস্থিত ছিলেন। 


১৮ই নভেম্বর, ১৯৫৪ 


আজ ভোরবেলা হইতে চতুর্থ সংযম সপ্তাহ সুরু হইয়াছে। 
প্রতিবারের মত এবারও ব্রতীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত 
করা হইয়াছে। প্রথম শ্রেণীর ব্রতীদের আহারের নিয়ম খুবই কঠোর। 


. . ২৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 5 


০00. In Public RPA ey AION by eGangotri 


তবু গুজরাটাদের মধ্যে বহু স্বী-পুরুষ স্বেচ্ছায় প্রথম ced ব্রত সুরু 
করিয়াছে। রাজারাণীদের মধ্যেও অনেকেই প্রথম শ্রেণীর ব্রত পালনে 
ইচ্ছুক ছিলেন। fee তাহাদের অনভ্যাস বশতঃ এতটা কঠোর নিয়মে 
অসুস্থ হইতে পারেন বলিয়া মা তাহাদের দ্বিতীয় শ্রেণীর নিয়ম পালন 
করিতে বলেন। 

মা অবশ্য সর্বদাই বলেন যে যতটা পারে সংযম পালন Fall 
যাহারা পুরা পালন করিতে অক্ষম তাহারা আংশিক ভাবে পালন 
করিলেও পারে। যাহার! সাত দিন সম্পূর্ণ পালন করিতে অসমর্থ__ 
তাহারা অন্ততঃ একদিনও পালন করিতে পারে। মার কথা__“্যতটা 
সংযমের ভিতর দিয়া যাইতে পারিবে ততই জীবন সুন্দর হইবে 
তদ্মূবী হইবে |” 

প্রথম শ্রেণীর ব্রতীদের শুধু গঙ্গাজল খাওয়া নিয়ম এবং তাহা ছাড়া 
তাহাদের aate daaa দিয়াই হইবার কথা । যোগীভাইর ব্যবস্থা মত 
হরিদ্বার হইতে রেলে বহু টিন sate আসিয়া গিয়াছে। কিন্তু তবু 
প্রথম শ্রেণীর ব্রতীদের সংখ্যা এবার বেশী হওয়ায় রান্না কলের জল 
দিয়াই করা হইবে। 

সপ্তাহের MIST বহুলাংশে অন্তান্ত বারের মতই রাখা হইয়াছে। 
নুধ্যোদয় খুব দেরীতে হয় বলিয়া উষা কীর্তন ভোর সাড়ে পাঁচটায় 
রাখা হইয়াছে। সোয়! ছয়টা হইতে সাতট! পর্যন্ত ব্রতীদের আপন 
আপন নিত্য কৃত্য। সাতটা হইতে পৌনে আটটা পধ্যন্ত আশ্রমের 
নিত্য গীতা, চণ্ডী ও উপনিষদ্‌ পাঠ। তাহার পর আটটা হইতে নয়টা 
AUS এক ঘণ্টা ধ্যানজপ-মৌন। , এই সময়টি সংযমের একটি বিশেষ ' 
অদ্দ। নয়টা হইতে সাড়ে এগারটা পর্যন্ত মহাত্মাদের ভাষণ ও মাতৃসদের 


Sri Sri Anandamayee Ashtam Collection, Varanasi 


CCO. In Public Domain Rigitgayion by eGangotri 


ব্যবস্থা। মাতৃস্দ মানে সেই সময়ে সকলে মাকে নানা আধ্যাত্মিক 
বিষয়ে প্রশ্ন করে অথবা. অনেক সময়ে মা নিজে ভজন কীর্তনও 
একটু করিলেন। | 

পুনরায় স:ড়ে তিনটা হইতে সাড়ে চারটা AGE মৌনের সময়। 
তাহার পর ছয়টা পথ্যন্ত qata ভাষণ । পৌনে সাতট! পর্য্যন্ত 
ব্রতীদের নিত্য সন্ধ্যা বন্দনাদির সময়। তাহার পর সাড়ে সাতটা 
age আশ্রমের নিত্য কীর্তন। সাড়ে সাতটা হইতে সাড়ে নয়টা 
পর্য্যন্ত মহাত্মাদের ভাষণ এবং AGATA সময়। শত শত লোক ঠিক 
এই সময়টির জন্য উন্মুখ হইয়া প্রতীক্ষা করে। জুহু সহর হইতে প্রায় 
১২১৪ মাইল দূরে। তবুও রাত্রি ১১/১২টা Aye ভীড় লাগিয়াই 
আছে। বিরাট aa মোটরের সাড়ি। মাকে ছাড়িয়া বাড়ী যাওয়ার 
তাড়া যেন কাহারো নাই। | 


১৯শে নভেম্বর, ১৯৫৪। 


আজ সকালে বৃন্দাবন হইতে শ্রীত্রীহরিবাবাজী ও চক্রপাণীজী 
প্রভৃতি এখানে আসিয়া পৌছিলেন। বৃন্দাবনের যোগেনদাদাই ইহাদের 
দেখাশুনা করিয়া লইয়া আসিয়াছেন। চক্রপাণীজী ও সুন্দরলানজীর 
নিকটস্থ একটি ঘরে থাকার ব্যবস্থা করা হইয়াছে। হরিঝ[বাজীর জন্য 
সন্যাস আশ্রমে সব ঠিক করিয়া রাখা হইয়াছিল। কিন্তু সেখানে 
তাহার অনুকুল না হওয়ায় |X aerodrome এর ভিতরে একটি খালি 
বাড়ীতে Stata ও AAT লোকদের থাকার ব্যবস্থা করা হইল। 


২৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publi? IRMA ON by eGangotri 


সন্যাস আশ্রমে থাকা হইল না দেখিয়া সেখানকার কর্তৃপক্ষেরা বোধ হয় 
একটু মনঃক্ষুণই হইলেন কিন্তু আমাদের কিছু করিবার উপায় ছিল না। 
হুহুর Chief Aerodrome Officer সর্দার সন্তোক সিং অতি সজ্জন 
লোক। তিনিই সব ব্যবস্থা করিয়া দিলেন। 

এইবার আমার শরীরের বিষয়ে আসা যাক। WAS অনেক বড় 
বড় চিকিৎসক আছেন। তাহাদের একবার ভাল করিয়া দেখাইবার জন্য 
অনেকেই বার বার লিখিতেছেন এবং বলিতেছেন। আমাকে এই 
FFE এবং অচল অবস্থায় বৃন্দাবন হইতে লইয়া আসার তাহাও 
একটি প্রধান কারণ। ইতিমধ্যে কান্তিভাই wen আমেদাবাদ হইতে 
আসিয়াছেন, তিনি বিশেষ উদ্যোগ করিয়! এখানকার কয়েকজন বড় 
. চিকিৎসকদের দ্েখাইলেন। Physician, Surgeon, Bone Specialist, 
Radiologist, Nerve-Specialist কেহই বাদ গেল না। প্রথম 
কয়েকদিন এখানকার বিশেষ খ্যাতনামা চিকিৎসক জাল প্যাটেলের 
চিকিৎসা হইয়াছিল। fee তাহার নির্দেশমত কয়েকদিন ইঞ্জেক্‌সন ও 
ওষধ দিবার পর শরীর আরও খারাপ বোধ হওয়ায় বাধ্য হইয়া তাহার 
চিকিৎসা বন্ধ করিয়া দিতে হইল। কান্তি ভাই অন্য বিশেষজ্ঞের 
খবর করিতেছেন। 


২৪শে নভেম্বর, ১৯৫৪ 


আজ 'সংযম সপ্তাহ মহাব্রত বেশ সুষ্ঠভাবে সমাপ্ত হইল । AA 


Sri Sri Ahandamayee Anem Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


দ্বাদশ ভাগ 


উপস্থিতিতে প্রতিটি জিনিশ একেবারে নিখুঁতভাবে পূর্ণ হইয়াছে। 
সপ্তাহ যে এইরূপ সাফন্যমণ্ডিত হইবে তাহা অনেকেই পূর্বে আশা 
করিতে পারেন নাই। কর্মীর অভাব-_অর্থেরও গ্রাচুধ্য নাই। তবে 
সৌপোরীভাইর অবিচলিত বিশ্বাস এবং নন্দুভাই ও কান্তাবেনের অক্লান্ত 
পরিশ্রম উৎসবটকে বিশেষভাবে সাফল্যমণ্ডিত করিয়াছে তাহাতে সন্দেহ 
নাই। সর্ধোপরি মা-ই স্বয়ং চালাইয়া লইয়াছেন তাহাত লেখাই 
বাহুন্য। ইহা আমর! সর্বদাই দেখিয়া আসিতেছি যে মার নাম 
লইয়া কাজে নামিয়া পড়িলে মা নিজেই সব কাজ উদ্ধার করিয়া লন। 
বহুদিন পূর্ব হইতেই কথা হইতেছে যে সংযম সপ্তাহের 
পরেই এখানে একটি ভাগবৎ সপ্তাহ করিলে কেমন হয়। 
এই জন্য AR হইতেই বৃন্দাবনের পণ্ডিত 
সন্যাস আমে শ্রীনাথ শাস্ত্রীকে আমাদের সঙ্গে লইয়া আসা! 
ভার Tee হইয়াছে। এদিকে কান্তাবেনের পরিচিত 
কোনও ভক্ত আসিয়। সপ্তাহের জন্য আমাকে ৫০০১ faai গিয়াছেন। 
ভাগবৎ সপ্তাহের অনুষ্ঠান সন্যাস আশ্রমে হইবার কথা হইতেছিল। 
অবশ্য মার সঙ্গে প্রায় দেড় শতের উপর স্ত্রীপুরুঘ। সন্যাস আশ্রমে 
সকলের থাকা খাওয়ার ব্যবস্থা হওয়া খুবই মুস্কিল বিশেষতঃ মেয়েরাই 
সংখ্যায় বেণী। কিন্তু সয়াস আশ্রমের কোঠারী ও মহামগুলেশ্বর 
মহারাজ নিজেরা আসিয়া মার সঙ্গে এই বিষয়ে আলাপ করিয়া 
গিয়াছেন। তাঁহাদের বিশেষ ইচ্ছা যে ওখানেই ভাগবৎ সপ্তাহ হয়। 
Sere যদি সন্যাস আশ্রমে না হয় তবে তাহারা সকলেই বিশেষ 
দুঃখিত হইবেন। তাই TUR ব্যবস্থা করিয়া দিলেন যে সপ্তাহ 
সন্ন্যাস আশ্রমেই হইবে কিন্ত সকলেই এখানে থাকুক। তাহা হইলে 


Sri Sri Anandamayee Ashrag Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AAT আনন্দময়ী 


আর কোনদিক দিয়! অন্ুবিধা হইবে না। বুন্দাবনের শ্রীনাথ শাস্ত্রীই 
সন্াস আমে থাকিয়া সপ্তাহ করিবেন ঠিক হইয়াছে। 


- ২৮শে ASAT, ১৯৫৪ 


গত ২৬শে হইতে সন্যাস' আশ্রমে সংযম সপ্তাহ আরম্ভ হইয়াছে। 
মা সাধারণতঃ বিকালের দিকে ঘণ্টা ছুই পাঠে গিয়া বসেন। পাঠ 
সমাপ্ত হইবার পর সাধু মহাত্মাদের বক্তৃতা হয়। তবে শ্রীপ্রীহরিবাবার 
কীর্তনার্দি যথারীতি আমাদের এখানেই হইতেছে। সপ্তাহ এখানে 
না হওয়ায় জনসমাগম কিছু কম হইয়াছে সন্দেহ নাই। তবু সন্ধ্যার 
‘পর বেশ লোক আসে। i 

সংযম সপ্তাহের মধ্যে মা বাহিরে কোথাও যান নাই। স্থানীয় 
বহু ভক্তেরাই মাকে তাহাদের বাসায় একবার পদার্পণ করার জন্য 
বিশেষ প্রার্থনা জানাইয়াছে। ভাঁগবৎ প্তাহের পরই মার অন্যত্র 
চলিয়া যাওয়ার কথা। তাই সন্ধ্যাবেলা প্রত্যহই মাকে কোনও না 
কোনও স্থানে লইয়া যাওয়া হয়। ডাঃ হেমন্ত পাঠক, অরিতা বেন, 
গোবিন্দ আশ্রম, লক্ষমীনারায়ণ মন্দির, শ্রীযুক্ত বি. কে. শাহর বাড়ী 
প্রভৃতি এক একদিন এক একস্থানে মা গেলেন। 


8ঠ ডিসেম্বর, ১৯৫৪ 


গতকাল ভাগবৎ সপ্তাহ বেশ সুন্দর মত সম্পন্ন হইয়াছে। মা 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
৩০ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


সকালেও সন্যাস আশ্রমে গিয়াছিলেন। গতকাল আমাদের এখানকার 
সকলেরই প্রায় সেখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা হইয়াছিল | 

আজ রাত্রিতে মা চান্দোদ অভিমুখে রওনা হইলেন। মার সহে 
প্রায় ২০২২ জন যাইতেছে। AREA এবং যোগীভাই প্রভৃতি 
মার সঙ্দেই গেলেন। আমি মার নির্দেশে 
এখানে রহিয়া গেলাম। গতকাল রাত্রে 
Aye বি. কে. শাহ এবং ডাঃ gefa 
আসিয়া মার নিকট প্রার্থনা জানাইয়াছিলেন যে আমার রোগ নির্ণয় 
সম্বন্ধে ভাল মত পরীক্ষা! হওয়া দূরকার। পরীক্ষা সম্পূর্ণ না হওয়া 
পর্য্যন্ত বন্ধে হইতে চলিয়া যাওয়া তাঁহাদের মত না। এদিকে আমার 
আজই ভোরে মার আদেশে কাশী চলিয়া যাওয়ার কথা ছিল৷ রিজার্ভেশনও 
হইয়া গিয়াছিল। কিন্তু মার সঙ্গে কথা বলিয়া আমার যাওয়া তাহারা 
বন্ধ করিলেন। এখানে থাকিয়! ডাক্তার দেখাইয়া যাওয়াই স্থির হইল | 

মা চলিয়া গেলে এই স্থানটি ছাড়িয়া দেওয়া হইবে। তাই 
শ্রীযুক্ত: শাহ স্বতঃপ্রবৃত্ত হইয়া ব্যবস্থা করিলেন যে তাঁহার 
সহরের ফ্ল্যাটে আমি গিয়া থাকিলে সব দিক দিয়া সুবিধা হইবে। 
সকালে গিয়া ব্রহ্মচারী কমল ও রেণু বাড়ীটি দেখিয়া আসিল। 
শুনিলাম খুবই সুন্দর WAR! মা ষ্টেশনে যাওয়ার পথে আমাকে 
Breach Candy House-4 নামাইয়া দিয়া গেলেন । আগার সঙ্গে 


কমল, রেণু, বিশুদ্ধা, মনার্দি এবং একজন চাকর থাঁকিল। 
(5 


চান্দোদ অভিমুখে 
মা। 


৬ই ডিসেম্বর, ১৯৫৪ 
আজ পান্থ ও বুনির চিঠিতে মার সংবাদ পাইলাম। মা গতকাল 


Sri Sri Anandamayee Asm Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


QAN আনন্দময়ী , 


ভোরে সিয়াগীও ষ্টেশনে গাড়ী বদল করিয়া চান্দোদ গৌছিয়াছেন। 
সেখান হইতে নৌকা করিয়া ভীমগুরা আশ্রমে পৌঁছতে সকাল প্রায় 
এগারট! বাজিয়া গিয়াছিল। রাজপিপলা হইতে বহু ভক্তেরা পূর্ব 
হইতেই আসিয়া আশ্রমে একত্রিত হুইয়াছেন। MIA হৈ-চৈর পর 
মার হয়ত একটু সেখানে বিশ্রাম হইতে পারে। আশ্রমটি খুবই 
খোলা-মেলা | 


১২ই ডিসেম্বর, ১৯৫৪ 


ংবাদ পাওয়া গেল ভীমপুরা আশ্রমে «দিন থাকিয়া মা গত ১০ই 
আমেদাবাদ রওনা হইয়া গিয়ছেন। ভীমপুরায় মা নাকি বেশ ভালই 
ছিলেন। টিকম্জীর মোহন্ত বেশ সংপুরুষ। রুদ্ধ অবস্থা তবু মার 
নিকট নাকি দিনে ২৩: বার করিয়াও আসিতেন। মাকে তিনি 
বিশেষ শ্রদ্ধা ভক্তি করেন! গত একাদশীর fra তিনি বহু প্রকারের 
ফলাহার লইয়া আসিয়া নিজের হাতে নাকি মাকে খাওয়াইয়াছেন। 
ইতিমধ্যে একদিন ভীমপুরায় গঙ্গনাথ আশ্রমে সকলের ভোগের ব্যবস্থা 
হইয়াছিল। আশ্রমের মোহন্ত স্বামী কলাশানন্দজী শ্রীত্রীবালানন্দ 
ব্রহ্মচারী মহারাজের গুরুভ্রাতা। গ্দনাথই তাঁহাদের গুরুস্থান | AA- 
বালানন্দ মহারাজ নর্শদার পাড়ে ইহারই আশে-পাশে দীর্ঘকাল কঠোর 
সাধন ভজন করিয়া গিয়াছেন। ইহী বিশেষ তপস্তার স্থান। জানি- 
লাম গঙ্গনাথের সাধু মহাত্মাদেরও সকলকে একদিন আশ্রমে খাওয়ান 
হয়। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৩২ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


ভীমপুরা' আশ্রম হইতে ১০ই সকাল টায় ম! Teal হইয়া 
চান্দোদে টিকম্জীর মন্দিরে যান। মাকে এবং অন্যান্য সকলকে 
দুধ ফল দিয়া মোহন্তজী সৎকার করিলেন। A সাধু মহাত্মাদের wwe 
দিলেন। মা ইতিপূর্বে অনেকবার টিকম্জীর মন্দিরে থাকিয়া! আসিয়া- 
ছেন। চান্দোদ হইতে সকাল দশটার পর রওনা হইয়া এগারটা নাগাদ মা 
ডাভই পৌঁছেন। সেখানে পুরাতন ভক্ত দাসভাইর বিশেষ আগ্রহে 
মার ভোগের ব্যবস্থা হইয়াছিল। সামান্য সময় মা থাকিবেন। 
তবুও তাহারা প্যাণ্ডেল ইত্যাদি সব নাজাইয়াছেন। সকলের খাওয়া- 
দাওয়া হইয়া গেলে মা বেলা দুইটা নাগাদ বরোদা রওনা হন। 
qami হইতে বিকাল চারটার সময় মা সৌরাষ্টর এক্সপ্রেসে আমেদা- 
বাদ রওনা হন। বরোদা ষ্রেশনেও বহু লোক ছিল। সন্ধ্যার পর 
মা আমেদাবাদ গৌঁছেন। ষ্টেশনে কান্তিভাই een প্রভৃতি অনেকেই 
উপস্থিত ছিলেন। কান্তিভাই মার একজন অনন্য ভক্ত। মার সুখ 
সুবিধার দিকে তাঁহার যেরূপ প্রখর দৃষ্টি তাহা সত্যই দেখ! যায় না। 
'মার থাকার জন্য এবারও বিশেষ wa করিয়া asbestos দিয়া 
একটি ঘর বানাইয়াছেন। সঙ্গে বাথরুম পায়খানা খাওয়ার ঘর সমস্ত 
ব্যবস্থা নিখুঁতভাবে করা হইয়াছে। মার বিশ্রামের যাহাতে কোনও 
রকম ব্যাঘাত না হয় সেদিকে সকলেরই বিশেষ দৃষ্টি আছে। 


১৩ই ডিসেম্বর, ১৯৫৪ 
সংবাদ পাইলাম গতকাল হইতে কান্তিভাইর বাসায় শ্রীমদ্ভাগবত 


—৩ Sri Sri Anandamayee As®ram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AAN আনন্দময়ী 


"সপ্তাহ আরম্ভ হইয়াছে। Was হইতে একজন গুজরাটা গ্রফেসরকে 

পাঠ করিবার জন্য আনান হইয়াছে । তিনি 
আমেদাবাদে ভাগবৎ নাকি খুবই সুন্দর পাঠ করেন। পাঠ 
সপ্তাহ। ১৯শে সমাপ্ত হইবে। . তাহার পরই মার 
atta দিকে যাইবার কথা 


392 ডিসেম্বর, ১৯৫৪ 


ata চিঠিতে মার বিস্তারিত খবর পাওয়া গেল। সপ্তাহ ওখানে 
মার উপস্থিতিতে ভাল মতই চলিতেছে । ইতিমধ্যে মাকে একদিন 
__আমেদাবাদের সন্যাস আশ্রমে নিয়া গিয়াছিলেন। সেখানকার মণ্ডলেশ্বর 
একজন বাঙ্গালী সন্যাসী । মাকে তিনি বিশেষরূপে আদর অভ্যর্থন| করেন | 
কান্তিভাইর ছোট মেয়ে উন্মিলার নৃতন বিবাহ হইয়াছে। তাহার 
শ্বশুরও একদিন মাকে বিশেষ অনুরোধ করিয়া তাহাদের বাসায় লইয়া 
গিয়াছিলেন। সেখানে নানা প্রকার ফল মিষ্টি দিয়া মার ভোগের 
ব্যবস্থা কর! হইয়াছিল | | 
* ইতিমধ্যে একদিন মাকে যোগাএমেও নিয়! যাওয়া হইয়াছিল। একজন 
গুজরাটা মহাত্মা সেখানকার আশ্রম পরিচালনা করিতেছেন। - তিনি 
প্রায় ১৮ বৎসর ধরিয়া সেখানে যোগ সাধনা করিতেছেন। একটি 
উল্লেখযোগ্য ঘটনা এই যে যোগাশ্রম যে বাড়ীতে অবস্থিত সেই 
বাড়ীটি যে গৃহস্থের বাড়ী এবং এখনও উপরের তলায় গৃহস্থ কেহ 
থাকেন Stel পূর্বে কাহারে! জানা ছিল না। কিন্তু আশ্চর্য্য এই যে 


Sri Sri Anandamayee @ghram Collection, Varanasi 


6500. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


বাড়ীর গেটে পা দেওয়া মাত্রই মার কেন জানি ও বিষয়ে খেয়াল 
' আদিল এবং মুকুন্দ ভাইকে জিজাসা করেন। মুকুন্দ ভাইরও প্রকৃত 
ব্যাপার জান! ছিল না। তাই তিনি না বলিয়া দিলেন। পরে প্রকৃত 
ব্যাপার যখন তিনি জানিতে পারিলেন তখন তিনি দুঃখে ও অন্তাপে 
একেবারে বালকের মত কীদিতে থাকেন। মা যে কখনও গৃহস্থের 
বাড়ীতে যান না তাহা তিনি ভাল করিয়াই জানেন। মা-ই. তখন 
মুকুন্দ ভাইকে শান্ত করিয়া বলেন_প্যাহা হওয়ার তাহাই হইয়াছে। 
ভাইজীর মুখে একদিন বাহির হইয়াছিল যে যেখানে সাধন ভঞ্জন এবং 
Senile হয় তাহা গৃহস্থের বাড়ী হইলেও সেখানেও কি মা যাইতে 
পারেন ন1? সুতরাং এইরূপে তাহার সেই কথা আজ পূর্ণ 
হইয়াছে 1”? 

যোগাশ্রম হইতে মাকে পুরুষোত্রম শেঠের বাড়ী লইয়া গিয়াছিলেন। 
ইতিপূর্ব্রেও মা একবার সেখানে গিয়াছিলেন। পুরুবোত্তম শেঠের 
স্ত্রীর হাত হইতে আরতি করিবার সময় ভোগের থালা মাটিতে পড়িয়া 
যায়। ভাবী অমঙ্গলের আশঙ্কায় তিনি বিচলিত হন। মা afi- 
আনন্দে তাহাদের দুঃখ মুছাইয় দিয়া! আসিয়াছেন। 

সেইদিনই মাকে “আনন্দ বালমন্দিরে”ও লইয়া যাওয়া হয়। একজন 
গুজরাটা ভদ্রলোক স্ত্রী ও বোনের সঙ্গে মিলিয়া ছোট শিশুদের এক 
শিক্ষা, প্রতিষ্ঠান খুলিয়াছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কিছুদিন ' 
qh মার নিকট এই ভদ্রলোকের একখানা চিঠি আগিয়াছিল যে 
স্বপ্নে তিনি ও জাতীয় একটি প্রতিষ্ঠান স্থাপনের আদেশ . পান। 
মার অনুমতি চাহিয়া তিনি চিঠি দিয়াছিলেন। সংকাঁজ বলিয়া মাও 
সানন্দে অনুমোদন করিয়াছিলেন | তাঁহাদের তিনজনের মনেই উঠিয়াছিল 


Sri Sri Anandamayee Ashfam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JAN আনন্দময়ী 


যে মার নামের সঙ্গে যুক্ত রাখিয়া প্রতিষ্ঠানের নাম রাখা হয়। তাই 
প্রতিষ্ঠানের নাম হইয়াছে__«আনন্দ বাল-মন্দির।” শুনিলাম ছোট ছোট 
ছেলে মেয়ের! মাকে স্তব পাঠ করিয়া অভ্যর্থনা করে। মাও তাহাদের 
লইয়া আনন্দে গান করেন এবং নিজ হাতে প্রত্যেককে ফল মিষ্ট 
দেন। এ শিশু প্রতিষ্ঠানটি দেখিয়া সকলেই নাকি বিশেষ আনন্দিত 
হইয়াছে। 

ইতিমধ্যে আর একদিন মাকে চিন্নুভাই মেহতার বাড়ী লইয়া যাওয়া 
হয়। মার আরতি ও ভোগের ব্যবস্থা খুবই সুন্দর মত কর! হইয়াছিল | 
মা এবং সঙ্গীয় MAAN সকলকে কাপড় দেন। 

পরদিন সকালে মাকে প্রথমে মহেশ্বরী মিলে লইয়া যাওয়া হয়। 
অল্প কিছুদিন হয় এই মিলটির পরিচালনার ভার কান্তিভাই নিয়াছেন। 
শুনিলাম মিলের মধ্যে মহেখরীর sates সিংহবাহিনী অতি সুন্দর 
একটি af আছে। মিলের ভিতরে, মাকে অভ্যর্থনা জানাইয়া মাকে 
সব ঘুরাইয়া ঘুরাইয়া কান্তিভাই দেখাইয়াছেন। 

-xA মিল হইতে আমেদাবাদের লাল মিলের কর্তৃপক্ষের বিশেষ 
প্রার্থনায় মাকে তাহাদের বাসায় লইয়া যাওয়া হয়। সেখানেও মা 
এবং সঙ্গীয় সকলের বিশেষ সকার করা হইয়াছিল | 


২২শে ডিসেম্বর, ১৯৫৪ 


আমেদাবাদের পত্রে জানিলাম যে গত ১৯শে কান্তিভাইর ভাগবৎ- 
সপ্তাহ বেশ আড়ম্বরের সহিত সমাপ্ত হইয়াছে ।  কাশীতে ২৬শে হইতে 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
৩৬ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


শ্রীগোপাল ঠাকুর মহাশয়ের গীতাজয়ন্তী সুরু হইবার কথা৷ আমেদ।বাদে 
মার যাহাতে আরও কিছুদিন থাক! হয় কান্তিভাই প্রভৃতি তাহার 
জন্য বিশেষ চেষ্টা করিতেছিলেন। আমেদাঝাদেই গীতা জয়ন্তী করার 
জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছেন। কিন্তু নানা কারণ বশতঃ 
তাহা সম্ভব হইল না। 

২০শে বিকালে মা কয়েকজনকে সঙ্গে লইয়া মুকুন্দভাইর* 
বাসায় যান। তাঁহার বাসায় মার জন্য AAF থাকার ব্যবস্থা আছে। 
এক রাত্রি মাত্র মার থাকা. হইবে। কিন্তু তিনি বিরাট ব্যবস্থা 
করিয়াছিলেন। সকলের আন্তরিকতা এবং সেবা ভাব সত্যই অপূর্ব 
সন্ধার পর মার সম্মুখে মেয়ের! AI নাচ CHAT মাও সকলকে 
লইয়া weed কীর্তন করেন। এরূপ প্রাণ মাতান কীর্তন মার মুখে 
অনেক দিন শোনা যায় নাই লিখিয়াছে। 

গতকাল সকালেই আমেদীবাদ হইতে দিদিমা, নারায়ণ স্বামী, বুনি 
প্রভৃতি ১০১৬ জনকে দিল্লী হইয়া কাশী পাঠাইয়া দেওয়া হইয়াছে। 
সামান্ত ৬।৭ জনকে লইয়া! মার গতকাল রাত্রে ভোপাল রওন! হওয়ার 
কথা ছিল। 


% শ্রীগ্্ীমায়ের অতি পুরাতন ভক্ত শ্রীমুকুন্দ মাধব ঠাকোর-_ 
Ahmedabad Law College এর অবসরপ্রাপ্ত Principal—ইনি 
একজন স্বনামধন্য advocates | 


Sri Sri Anandamayee Askyqm Collection, Varanasi 


“CCO. In Public Domain. Digitization by eGangotri 


JA আনন্দময়ী 


২৪শে ডিসেম্বর; ১৯৫৪ 


গত 851 ডিসেম্বর মা আমাকে ‘awe রাখিয়া গিয়াছিলেন। 
প্রায় ১৮৷১৯ দিনে আমার চিকিৎস! mace নানারূপ গবেষণা করিয়া 
শেষ পর্যন্ত আমাকে awa রাখাই 

আমার অন্ুস্থতা। ডাক্তাররা বিধান দিয়াছেন। প্রকৃত রোগ 
সম্বন্ধে যাহাতে কাহারো সন্দেহের অবকাশ 
না থাকে সেই জন্য শ্রীযুক্ত বি, কে, শাহ আমাকে বিশেষ আগ্রহ করিয়! 
বন্েতে রাখিয়াছিলেন। তাহার ন্যায় সজ্জন ও অমায়িক ভদ্রলোক 
সত্যই সচরাচর দেখা যায় না। অথচ আমাদের mew পরিচয় মাত্র 
কয়েকদিনের | তাঁহারা সকলে আমাকে এতটা আপন করিয়। লইয়াছেন 
যে ভাবিলেও আশ্চধ্য হইতে হয়। তাঁহার সহরের বাসা অত্যাধুনিক 
ব্লিতি ঢংএ সাজান গুছান। সম্পূর্ণ বাড়াটিই প্রায় আমাদের থাকার 
জন্য ছাড়িয়া দিয়াছেন। আমাদের যাহাতে বিন্দুমাত্র অন্ুবিধা না হয় 
সেজন্য তিনি.ও তীহার স্ত্রী সর্বদাই তৎপর থাকেন। চিকিৎসার 
সমস্ত ব্যবস্থা বন্বের অন্যতম শ্রেষ্ঠ সার্জ্জন ও ডাক্তারদের দেখাইবার 
বন্দোবস্তও তিনিই করিতেছেন। শ্রীযুক্ত শাহ wea একজন বিশিষ্ট 
প্রতিপত্তিখালী ব্যক্তি। আমার জন্য যাহা করিতেছেন তাহার সত্যই 
তুলনা হয় না। ভাবিতেও চক্ষে জল আসে যে মার কি অসীম 
FASS না এইরূপ সব ভাইবোন পাইয়াছি। আমার অবস্থা AWA 
সমস্ত কথা মাকে জানাইবার জন্য তিনি নিজে ইতিমধ্যে একদিন কমল ও 
ডাঃ কৃ্চমুত্তিকে লইয়া আমেদাবাদ ঘুরিয়া আসিয়াছেন। মাও কাশী 
যাইতেছেন আমারও কাশী যাওয়ার কথা তাই তিনি মার নিকট 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৩৮ 
4 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


গ্রার্থনা জানাইয়াছিলেন যে মা যাহাতে আমার নিকট কাশীতে বেশী 
সময় থাকেন। মা নাকি হাসিয়া বলিয়াছেন-_“পিতাজী, এই শরীরের 
কোনও ঠিক নাই। কোথাও বসিয়া গেলে একেবারে বসিয়।ই গেল। 
তুমি কি চাও এই শরীর কাণীতেই থাকে_বন্ধে না আমে ?” * 

গত ২১শে আমাকে প্ল্যাষ্টার পড়ান হইয়াছে। গুইয়া থাকায় জন্য 
একটি বিশেষ ট্রলিরও ব্যবস্থা হুইয়াছে। গুনিতেছি এই ভাবেই 
ট্রলির উপরে করিয়া আমাকে আসা যাওয়া করিতে দেওয়া 
হইবে। ইহা সব মারই কৃপায় সম্ভব হইয়াছে। কিন্তু দুঃখ, 
হয় এইজন্য বে আমি এইরূপ ata দীর্ঘদিন শুইয়া! থাকিব এবং 
মার সেবা হইতে বঞ্চিত হইব তাহা কখনও স্বপ্নেও ভাবিতে 
পারি নাই। 

মা আমেদাবাদ হইতে চিঠি লেখা ইয়াছিলেন-__-“দিদির ত শুয়ে শুয়ে 
অনেকদিন হয়ে গেল। হৈ-হৈ টং্টং এ গলা অনেকদিন শোন! 
যাচ্ছে না। এখন একটু ভাল হবার চেষ্টা কর।” অবাক হইয়! ভাবি 
আমি কি নিজের ইচ্ছায় শুইয়া আছি। মার সামান্য একটু খেয়াল 
হইলেই ত যে কোনও সময়ে উঠিয়া বসিতে পারি। বুনির চিঠিতে 
জানিয়াছি মা নাকি একদিন শুইয়া শুইয়া রাত্রে বলিতেছিলেন__“দিদি 
qin হঠাৎ ভাল হয়ে হাটতে পারে তবে কেমন হয়?” যাহার ইচ্ছায় 
সমস্ত কিছু সম্ভব-_বাহার ভূত-বর্তমান-ভবিস্তত সমস্ত কিছু জান! আছে 
তাহার মুখে এই জাতীয় কথা শুনিয়া সত্যই বিস্মিত হইতে হয়। 
তাহার লীলা কে বুঝিবে? 

বন্ধেতে এই ১৮১৯ Ra সকলের নিকট হইতে যে সাহায্য, 
সহানুভূতি, ভালবাসা ও সেবা পাইয়াছি তাহা কখনও তুলিবার নয় 


Sri Sri Anandamayee Askygm Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
San আনন্দময়ী 


qa মহাত্মা শ্রীহরিবাবাজী কতদূর হইতে আসিয়া ৩৪ দিন আমাকে 
দেখিয়া গিয়াছেন। দীর্ঘসময় যাবৎ আমার হাতখানি ধরিয়া বসিয়া 
থাকিতেন। তাহার অহৈতুকী Fata তুলনা হয় না। টিহ্রীর মহারাজা- 
মৃহারাণীও ২৩ দিন আমাকে দেখিয়া গিয়াছেন। 

Aye শাহ আমার জন্য পূর্ব হইতেই Raó করিয়া 
রাধিয়াছিলেন । ট্রলি সহ যাইতে আমার যদি অক্সুবিধা হয় সেইজন্য 
পুরা ৬বার্থের কম্পার্টমেন্টই fats করাইয়াছেন। কতদিকে তাঁহার 
খেয়াল! 

গতকাল. সকালে ACT হইতে রওনা হইয়া সন্ধ্যায় ইটারসি স্টেশনে 
আসিয়া মার সঙ্গে মিলিত হইলাম। আমার acy কমল, রেণু, ROA 
ও মনাদ্বি। মা কত আদর সহকারে ভোপাল হইতে আমার জন্য 
ফুলের মালা ইত্যাদি আনিয়াছিলেন। 

মার সংবাদ সব জানা গেল। মা গত ori রাত্রে আমেদাবাদ 
হইতে ভোপাল রওনা হন। বরোদা পর্যন্ত মার ace কান্তিভাই, 
মুকুন্দভাই, চিন্থভাই প্রভৃতি অনেকেই আঁসিয়াছিলেন। বরোদ। স্টেণনে 
Waiting rooma মা! প্রায় দুই ঘণ্টা সকলের সঙ্গে খুব হাসি গল্প করিয়া- 
cea সেই fea কথা বলিতে বলিতে মার নাকি কেবলই হাসির ফোয়ারা 
ছুটিতেছিল। শুনিলাম তাহার পূর্ব দিন রাত্রে কোনও একটি ব্যাপার 
লইয়। মার শুইতে গুইতে প্রায় সকাল হইয়া যায়। সেই ane মনে 
হওয়াতে মার কেবলই হাসি আদসিতেছিল। Waiting rooma 
afte মা নাকি হাসিতে হাসিতে বলিতেছিলেন__«এই শরীরটা 
কত পদ খায়! চচ্চরী, টক, মিষ্টি, ঝাল--নিজেই রান্না করা আবার 
নিজেই খাওয়া! দেশী-বিলাতী পদও আছে। কখনও আবার একটু 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
৮:82 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


দ্বাদশ ভাগ 


এমন গুরুপাকও হয়ে পড়ে যে জল দিয়ে মুখ ন! ধুলে আর পরিষ্কার 
হয় না!” এইরূপ রহস্তপূর্ণ ভাষায় মা অনেক কথা ঝলিতেছিলেন। 
প্রকৃত ব্যাপার কি তাহা বোধ হয় কেহই বুঝিতে পারে নাই। কিন্ত 
তবু মার হাসির সঙ্গে যোগ দিয়া সকলেই বিশেষ আনন্দ পাইয়াছেন। 
এইভাবে সকলের সঙ্গে কথাবার্তা বলিয়া রাত্রি প্রায় দুইটার সময় 
q gaa মেলে রওনা হইয়া সকালে রাতলাম স্টেশনে পৌছেন। 
সেখান হইতে সকাল প্রায় ৬টায় Teal হইয়! প্রায় বেলা ৪টা নাগাদ 
মা ভোপাল পৌছেন। 
ভোপাল রাজ্যের Inspector General of Police AITITA 
নাথ, আগা সাহেব প্রায় দুই বৎসর যাবৎ মার নিকট বিশেষ প্রার্থনা 
জানাইতেছিলেন। এত দিনে মার যাওয়ার 
ভোপালে একদিন সংযোগ ঘটয়াছে। কিন্তু তাহাও মাত্র 
একদিনের জন্য। শুনিলাম ভোপাল রাজ্য 
বেশ সুন্দর সাজান গুছান। সহরের মধ্যে দীর্ঘ ৭ মাইল ব্যাপী ঝিলের 
দৃশ্য সত্যই অপূর্ধ্ব। আগাসাহেবের বাড়ীর প্রাদনে তীবুতে মার 
থাকার ব্যবস্থা হইয়াছিল। বাড়ীটিও atfe খুবই avai শুনিলাম 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী জাফরল্লা খা সাহেব এই বাড়ীতেই ছিলেন। 
মার WAT সকলে আগা সাহেবের বাঁড়ীতেই ছিলেন। সহরের সমস্ত 
বড় বড় লোকদের তিনি নিমন্ত্রণ করিয়াছিলেন। রাজ্যের সকল প্রধান 
* শ্রীযুক্ত আগা সাহেব ও তাহার স্ত্রী মায়ের অতি পুরাতন ভক্ত। 
তিনি বর্তমানে Inspector General R. P. F. এবং Director of 
Security, Indian Railways. 


Sri Sri Anandamayee ভি Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AA আনন্দময়ী 


প্রধান রাঁজপদাধিকারীদের মায়ের দর্শনের জন্য এইরূপ একত্র সমাবেশ 
সাধারণতঃ দেখা যায় নী। মনে হইতেছিল যে মাকে বোধ হয় 
State-guest রূপে সকলে অভ্যর্থনা জানাইতেছেন। সর্বত্র পুলিশের 
ছড়াছড়ি--সরকারী গাড়ী সারি দিয়া দরাড়াইয়াহ_-অভ্যর্থনার ব্যবস্থা 
রাজোচিত। 

শুনিলাম আজ সকাল প্রায় স্টায় আগা সাহেব মাকে প্রথমে ভোপালের 
Dy. S.P শ্রীতেজ বাহাদুরের বাসায় লইয়া যান। .তীহার নব পরিণীতা 
স্ত্রী কাশীর বহু পরিচিত শ্রীমতী তক্রুর gail মার আরতি করিতে 
করিতে দুধের সমস্ত গ্লাস হাত হইতে উদ্টাইর! মাটিতে পড়িয়া যায় 
ভাবী অমঙ্গলের আশঙ্কায় সকলেই আতঙ্কিত হইয়াছিলেন। মা সকলকে 
শান্ত করিয়া বলিয়াছিলেন--*ছুধ পড়া মর্ঘল ৷” 

সেখান হইতে Chief Commissioner যুক্ত ভগবান সহায়ের 
বাসায় মাকে লইয়া যাওয়া হয়। তিনি ও তাহার স্ত্রী মার AÁ পরিচিত। 
মার প্রতি বিশেষ অরন্ধা-ভক্তি, বিশিষ্ট। তিনি আজই তাহার কাধ্যভার 
নবনিযুক্ত Chief Commissioner এর হাতে অর্পণ করিয়া নেপালে 
ভারতের রাজদূত হইয়া যাত্রা করিতেছেন | নৃতন Chief Commissioner 
Aye ভার্গবও আসিয়া মার দর্শন করিলেন এবং তাহার কাধ্যভার 
গ্রহণের প্রথম দিনই মার দর্শন পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ 
করিতেছিলেন। 

Chief Commissioner এর বাসা হইতে মাকে প্রধান মন্ত্রীর 
বাসায় লইয়া! যাওয়া হয়। তিনি an, তাহার স্ত্রী ও বৃদ্ধ পিতা 
মার অভ্যর্থনা বিশেষ আদরের ae করেন। শুনিলাম ভারতের 
রাজ্যগুলিন মধ্যে তিনিই সর্ব কনিষ্ঠ প্রধান মন্ত্রী এবং বিশেষ পণ্ডিত 


Sri Sri Anandamayee gghram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

ব্ক্তি। মার ভোগ আরতির ব্যবস্থাও খুবই সুন্দর ভাবে করা 
হইয়াছিল । 

সেখান হইতে মা Chief Secretary AgS মহাবীর দাশের 
বাড়ীতে বান। তাহার বুদ্ধ পিতা বহু বৎসর ধরিয়াই মার দর্শনের 
জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন। তাঁহার বাসায় রূপার ছাতা ইত্যাদি 
দিয়া মার অতি সুন্দর ভাবে অভ্যর্থন! করা হয় । 

সর্বশেষে মাকে ভোপালের নবাবের Gore প্রধান মন্ত্রীর বাসায় 
লইয়া যাওয়া! হয়। বৃদ্ধ ভদ্রলোক পূর্্বদিন রাত্রেই মার দর্শনের জন্ত 
আগা সাহেবের বাসায় গিয়াছিলেন। তাহার স্ত্রী চলতশক্তিহীনা__ 
HAI যাহাতে মার দর্শন হয় সেইজন্যই মাকে তীহাদের বাসায় নিয়া 
যাওয়া হয়। খুবই ভক্তিমতী- সর্বদাই হাতে মালা আছে। মা 
তাঁহাকে দেখিয়াই বলিয়াছেন__“এইরূপ সব সময় দেখ! যায় না। 
জপ নিয়াই আছেন।” 

- সেখান হইতে আগা সাহেবের বাসায় ফিরিয়! খাওয়াদাওয়ার পর 
বেল! প্রায় তিনটা নাগাদ মা ইউপি রওনা হন। স্টেশনে বহু উচ্চ- 
পদস্থ রাজ কর্মচারীরা মাকে বিদায় দিবার জন্য উপস্থিত ছিলেন। 
ইটাগিতে আসিয়া মা আমাদের গাড়ীতে উঠিলেন তাহা পূর্বেই লেখা 
হইয়াছে। 

শুনিলাম এবার আমেদাবাদে মা আমার জন্যই প্রায় দেড় ঘণ্টা 
কাল গান করিয়াছেন এবং তাহা সব রেকড করা হইয়াছে। বিশেষ 
ধরাধরি না করিলে ম! সাধারণত রেকর্ড উঠান পছন্দ করেন না। 
কিন্তু এবার বলিয়াছেন__”এই শরীর ত এই সব করে না। তবে দিদি 
আনন্দে থাকবে সেই জন্যই করা হচ্ছে।” মার কি অপার করুণ]। 


৪৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
aaa আনন্দম! 


ean) গুইয়া মার কথা ও গান শুনিয়া আমি একটু খুসী হইব 
তাহাই মার খেয়াল। 
আজ সকাল প্রায় এগারটার পর মার সঙ্গে কাশী আসিয়া 
পৌছিলাম। এলাহাবাদ স্টেশনে বহু ভক্ত 
কাশীতে প্রত্যাবর্তন। মার দর্শনের জন্য আসিয়াছিল। বেনারস 
স্টেশনে ডাঃ গোপাল দাশগুপ্ত মহাশয় নিজে 
উপস্থিত ছিলেন। আমাকে সযত্রে ga করিয়া নামাইয়া 
ambulances করিয়া আশ্রমে আনা হইল । কন্াগীঠের নীচে গঙ্গার 
পাড়ের মার ঘরটিতে আমার থাকার ব্যবস্থা, হইল। মা অন্ত বাড়ীতে 
চলিয়া গেলেন। 
আমার যাহাতে কোনও রূপ কষ্ট না হয় মা নিজে দীড়াইয়া সব 
ব্যবস্থা করাইতেছেন। VA হইতে আমার জন্য শ্রীযুক্ত শাহ একটি 
উত্তম ট্রলি বানাইয়া দিয়াছেন। ট্রেনের মধ্যেও তাহার উপরেই ছিলাম | 
আমার খাওয়া দাওয়া সেবা-যত্রেরও মা! নিজেই সব ব্যবস্থা পুজ্খানুপুজ্খরপে 
করিয়া দিতেছেন। আমার মন যাহাতে সর্বদা প্রফুল্ল থাকে সেদিকে 
মার বিশেষ দৃষ্টি। মার নিকট হইতে লেখা প্রতিটি চিঠিতেই মার 
সান্বনা বাণী থাকে। আমেদাবাদ হইতে একটি চিঠিতে মা লেখাইয়াছিলেন 
«শোকের বিচার থাকে all: রোগেও মন দুর্বল করিয়া দেয়। 
বিচার থাকে না ইহা সত্য। RR সারাজীবন যেরূপ বেপরোয়া, 
উপস্থিত অসুস্থ অবস্থাতেও বেপরোয়া stabi চাই না কি? হ্যা, 
অসহনীয় বেদনা কষ্ট ইহাত ঠিকই। কিছু সময় শুইয়া থাকিতে হইবে 
তাহাতে কি হইয়াছে?” 
“ আমেদাবাদ হইতে একদিন ফোন করাইয়াও মা আমাকে বলিয়াছিলেন 


Sri Sri Anandamayeegshram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


“তুমি জীবন ভরইত সংসারের কোনও সুবিধা চাওনি। উপস্থিত 
শরীরটা একটু বেকায়দায় আছে। যথাসাধ্য মনটাকে অরাইয়া রাখিতে 
চেষ্টা কর। সারা জীবনটা যে বীরত্ব ভাবের দিকটা । উপস্থিত এই 
সময়েও প্রয়োজন__“কিছু পরোয়া করি ন11” মনে করা এইভাবে 
রাখিয়া তিনি সুবিধা অসুবিধার উপরে নিতেছেন। সবদিকটা 
হাসিমুখে লইতে হয়। তিনি যেভাবে রাখেন ব্যাস্‌ আনন্দে থাকা |” 

আদর্শ যে ইহা তাহাত জানিই। কিন্তু তবু মন যে মানিতে চায় 
না। মার যে কোনও সেবায় আসিতেছি না_মার শরীরের কোনও রূপ 
কষ্ট অন্থুবিধা দেখিয়াও নীরবে পাথর হইয়া শুইয়া থাকিতে হইবে 
অন্য কোনও উপায় নাই ইহাই সর্ধবাপেক্ষা মনে বেশী বাজে। আমার 
মনে যাহাতে এইরূপ চিন্তা না আসে সেইজন্য মা AM হইতেই 
আমাকে বলিয়াছেন_-্পাথরের মত শুয়ে থাকতে হবে দীর্ঘদিন এই 
কথাটা না ভেবে হাঁটা চলা পূর্বের মত কর্মব্যবহার করতে হবে এইটি 
মনে রাখবে না কেন?” 


২৫শে ডিসেম্বর, ১৯৫৪ 


আজ দুপুরে এলাহাবাদ হইতে শ্রীযুক্ত গোপাল ঠাকুর মহাশয় 
সকলকে লইয়া আসিয়া পৌঁছিলেন। আগামী কাল হইতে গীতা জয়ন্তী 
সুরু হইবে। অন্ান্যবার অপেক্ষা এইবার গীতা জয়ন্তী উপলক্ষে একটু 
লোক সমাগম বেশীই মনে হইতেছে। সাধারণতঃ বড় দিনের বন্ধের 
সময় গীতা জয়ন্তী উৎসব করা হইয়া ওঠে না। এবার সেই সংযোগ 


Sri Sri Anandamayee 77 Collection, Varanasi 


০00. Public Domain. টা by eGangotri 
মা ময় 

ঘটিয়াছে। ছুটিও আছে__মাও এখানে আছেন-_গীতা জয়ন্তী উৎসবও 

হইতেছে তাঁই অনেকেই এবার নান! স্থান হইতে আসিয়া সম্মিলিত 

হুইয়াছেন। | 


২৬শে ডিসেম্বর, ১৯৫৪ 


আজ সকাল হইতে গীতা জয়ন্তী সুরু হইয়াছে। সকালে Bi 

হইতে প্রায় আড়াই ঘণ্টা গীতা পাঠ ও 

কাশী আশ্রমে পুজা হইল এবং বিকালে শ্রীযুক্ত গোপাল ঠাকুর 

নীতা অন্ত মহাশয় ঘন্টাখানেক গীতার উপর ভাষণ 

দিলেন। তাঁহার শারীরিক বিশেষ অনুস্থতা লইয়াও তিনি কিরূপে যে 
উৎসবের কাজ চাঁলাইয়া যাইতেছেন তাহা সত্যই প্রশংসনীয় | 


৩১শে ডিসেম্বর, ১৯৫৪ 


গতকাল খুব সুন্দরভাবে গীতা জয়ন্তী উৎসব সম্পন্ন হইয়াছে। 
প্রতি বংসরের att হবন ইতাদিও যথারীতি শেষ হইল। আজ 
দুপুরে শ্রীযুক্ত গোপাল দাদা এলাহাবাদ ফিরিয়া! গেলেন। 


sal জানুয়ারী, ১৯৫৫ 


শ্রীযুক্ত মনমোহন দাদ! ate কলিকাতা! হইতে এখানে আসিয়া 


Sri Sri Anandamayee 7145 Collection, Varanasi 


cco. In Public EE Ee by eGangotri 


পৌছিলেন। তিনি দীর্ঘদিন হয় কলিকাতায় হাসপাতালে অসুস্থ হইয়া 
পড়িয়াছিলেন। Thrombosis gangrene হওয়ায় সমস্ত ডান পাটা 
কাটিয়া ফেলা হইয়াছে। কিন্তু ঘা কিছুতেই গুকাইতেছে না। 
হাসপাতালে খুব বেশী দিন থাকা মনের দিক দিয়াও ভাল না। 
ডাক্তারের পরামর্শ মত কাশীতে লইয়া আসা হইল। সঙ্দে আমাদের 
অনুরোধে কলিকাতা হইতে ডাঃ সুধীন মজুমদারও আসিয়াছেন। 
. মনাদাকে স্টেশন হইতে সোজা আমার ঘরে লইয়া আস! হইল। 
নৃতন আশ্রমের একটি ঘরে তাঁহার থাকার ব্যবস্থা হইয়াছে। মা নিজে 
উপস্থিত থাকিয়া সেখানে সব সাজাইয়া গুছাইয়৷ আসিয়াছেন। এমনকি 
মশারী টানাইবার ব্যবস্থাও নিখুঁতভাবে করাইয়াছেন। 


ওরা জানুয়ারী, ১৯৫৫ 


আজ সকালে মা মোটরে বিদ্ধ্যাচল রওনা হইয়া গেলেন। সঙ্গে 
ভবানী, তাহার স্বামী রণজিৎ, উদাস ও পরমানন্দ স্বামী । স্বামীজী 
গতকালই রাজগীর হইতে এখানে আসিয়া পৌছিয়াছেন। আজ ওখানে 
মির্জাপুরের কলেক্টর মার পুরাতন ভক্ত নরসিং ভোগের জন্য কিছু 
টাক! দিয়াছে। ব্যবস্থাদি করার জন্য গতকাল রাত্রেই ARI সঙ্গে 
হেমিদি প্রভৃতিকে পাঠাইয়া দেওয়া হইয়াছে। ম! খাওয়াদাওয়ার 
পরই রওনা হইয়া কাশীতে বেলা সাড়ে পাঁচটা নাগাদ আসিয়া 
পৌছিলেন। আশ্রমে আসার পথে স্থানীয় পিদ্ধিমাতার আশ্রমেও মা 


84 , 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


কিছু সময় বসিয়া আগিলেন। সেখানে আজ BHAA মেয়েদের 
নিয়! গিয়া কীর্তনাদির একটু ব্যবস্থা করা হইয়াছিল। 


৫ই জীনুয়ারী, ১৯৫৫ 


আজ দুপুরে মা Upper India Express4 পাটন! হইয়া রাজগীর 
রওনা হইলেন। সেখানে ব্যবস্থাদি করার জন্য গত পরশুই ব্রহ্মচারী 
কান্তিভাই, শিবানন্দ প্রভৃতিকে পাঠাইয়া দেওয়া হইয়াছে। গতকাল 
কেশবানন্দ দাসুকে লইয়া মার মোটরে ‘চলিয়া গিয়াছে। মার সদ 
আজ দিদিমা, AA, বিমল! প্রভৃতি প্রায় ১৭৷১৮ জন গেলেন। 
আমি এখানেই রহিলাম। 


৭ই জীনুয়ারী, ১৯৫৫ 


পাঁটনা হইতে উমার পত্রে জানিলাম যে মা গত পরশু রাত্রিটা 
পাটনায় অধ্যাপক শ্তুবাবুর বাসায় থাকিয়া 


রাজগীরে মা কাল সকালে মোটরে রাঁজগীর রওনা 
হইয়া গিয়াছেন। মার মোটর পাঁটনাতে 
গিয়া মার জন্য অপেক্ষা করিতেছিল। 


রাজগীর হইতেও গিনির পত্র আসিয়াছে। মা সেখানে সকাল 

প্রায় দশটা নাগাদ গিয়া পৌছিয়াছেন। খাওয়া দাওয়ার পর মা চুপচাপ 
বিশ্রাম করিয়াছেন। বিকালে পাঠে একটু সময় বসেন। সন্ধ্যার পর 
অনেকে আসিয়া মার ACF দেখা করেন। 


Sri Sri Anandamayee Ashigm Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 
১০ই জানুয়ারা, ১৯৫৫ 


aaia হইতে নারায়ণ স্বামীজীর পত্রে জানিলাম যে মার শরীরট! 
ভাল যাইতেছে না। ছুই দিন ধরিয়া শুধু জল খাইয়াই আছেন। 
রাত্রে সামান্য দুধ, রুটি ও তরকারী খান। নানা স্থান হইতে অনেকে 
মার নিকট আসিয়াছেন। আশ্রমে স্থানাভাব। তাই অনেকে 
ধর্শশালাতে আছেন। মার ১৭ই atada হইতে পাটনা আনিয়া 
সেইদিনই সন্ধ্যায় কাশীতে পৌছিবার কথা। মা নাকি ইতিমধ্যে 
৩৪ দিন গিয়া কুণ্ডে স্নান করিয়াছেন। মাকে লইয়া এক সঙ্গে 
স্নান করার সুযোগে সকলেই খুব আনন্দিত। 


১৫ই জানুয়ারী, ১৯৫৫ 


গত রাত্রে Ue হইতে শ্রীযুক্ত বি, কে, শাহ ও তাঁহার স্ত্রী 
লীলাবেন আসিয়া পৌছিয়াছেন। মার নিকট ২৩ দিন থাকিয়া 
কলিকাতা যাওয়ার কথা। আগামী কাল তাহাদের বিদ্ব্যাচল আশ্রম 
দেখিয়া আসার ব্যবস্থা হইয়াছে। সেখানেই খাওয়াদাওয়া করিবেন। 


১৭ই জানুয়ারী, ১৯৫৫ 


আজ সন্ধ্যাবেলা মা রাঁজগীর হইতে আসিয়া পৌঁছিলেন। 

। দেখিলাম মার শরীর পূর্ববাপেক্ষা 

TNS TE কিছু ভাল। শরীরে বাধা ইত্যাদি 
কম। বিশ্রামও যথাসম্ভব হইয়াছে। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
—8 ৪৯ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
AAT আনন্দময়ী 
১৯শে জানুয়ারী, ১৯৫৫ 


গত কাল দুপুরে মা পরমানন্দ স্বামীজী, পান্থ ও পটলকে লইয়া 
কয়েক ঘণ্টার জন্য বিন্ধ্যাচল. ঘুরিয়া আসিলেন। কাশীতে কিরিয়া 
আশ্রমের পথে বিজয় কৃষ্ণ মঠে /কিরণটাদ দরবেশজীর স্ত্রীকে দেখিয়া 
আসিলেন। i 
আজ সকাল হইতে আশ্রমে শত চণ্ডী অনুষ্ঠান WH হইল। আমার 
রোগ মুক্তির জন্য শ্রীশ্রীহরিবাবা এই অনুষ্ঠান করাইতেছেন। বার জন 
মহারাষ্ট্র ব্রাহ্মণ পণ্ডিত ঠিক কর! হইয়াছে। 
আশ্রমে শত চণ্ডী পাঠ বার দিনে সমগ্র চণ্ডী ১০৮ বার সম্পৃিত পাঠ 
সম্পূর্ণ করিবেন। আমাদের আশ্রমে আর. 
এইরূপ অনুষ্ঠান পূর্বে হয় নাই। মা বলিয়াছেন-__“এই ফাকে হয়ে 
" গেল।” শত চণ্ডীর সঙ্গে সঙ্গে মার নির্দেশ মত গোপালজীর মন্দিরের 
ভিতরে mafia দিকে মুখ করিয়া সম্পূর্ণ চণ্ডীপাঠেরও ব্যবস্থা হইয়াছে। 


২৭শে জানুয়ারী, ১৯৫৫ 


শত চণ্ডীপাঠ উপলক্ষ্যে হরিদ্বার হইতে সোলনের রাজাসাহেব আসিয়া 
ছেন। গত ২৪শে শ্রীত্রীহরিবাবাও সর্দীয় কয়েকজনকে ey লইয়া বন্ধে 
হইতে এখানে আসিয়াছেন। তাঁহার অন্ুস্থ শরীর লইয়।ও এই উপলক্ষ্যে 
এত দূরে আপিয়াছেন ইহা তাঁহার অপীম sill তিনি যে আমার 
রোগ মুক্তির জন্য কত ভাবে কত কিছু করিতেছেন তাহা বর্ণনা করিয়া 
শেষ করা যায় নাঁ। বস্থেতেও তিনি প্রায়ই আসিয়! দীর্ঘ সময় আমার 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
to 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

শষ্যাপার্খে বসির থাকিতেন। সকলের সম্মুখে তিনি আমাকে কখনও 
wt কখনও মা কখনও বা ইষ্ট রূপে সম্বোধন করিয়া খাকেন। এ সব 
তাহার লীনা ভিন্ন কিছুই নয়। আমি ত সঙ্কোচে যেন শয্যার ACH 
মিশিয়া যাই। কাশীতে পৌছিয়াই তিন্নি আমার জন্য মহামৃত্যুপ্জয় 
জপের আয়োজন করিবার কথাও বলিলেন। Stata নির্দেশ মত 
বাটুদাকে আমেদাবাদ হইতে আসিবার জন্য তার করিয়া দেওয়া হইল | 

আজ বেলা ১২টা নাগাদ মা মোটরে এলাহাবাদ রওনা হইলেন | 
বহুদিন AK হইতেই কথা হইয়াছে এবার এলাহাবাদে মার উপস্থিতিতে 
সরম্বতী পুজা হইবে। তাই শ্রীযুক্ত হরিবাবাজীকে এখানে রাখিয়াই 
মা রওনা হইয়া গেলেন। সন্ধ্যার পর পান্থ এলাহাবাদ হইতে ফোন 
করিয়া সংবাদ দিল যে মা বেলা প্রায় আড়াইটার সময় ওখানে গিয়া 
পৌছিয়াছেন। থর্ণহিল রোডে প্রসিদ্ধ আযডভোকেট শ্রীগোপালগ্বরপ 
পাঠকজীর বাড়ীতেই পুজার আয়োজন এবং মার থাকার ব্যবস্থা 
হইয়াছে। 


২৮শে জানুয়ারী, ১৯৫৫ | 


আজ সন্ধ্যার পরও otter টেলিফোনে সংবাদ পাইলাম যে সরস্বতী 
পুজা আজ বেশ ধৃমধামের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রীযুক্ত পাঠকের 
বাড়ীর সকলের সৌজন্য ও আতিথেয়তায় 

এলাহাবাদে সরস্বতা সকলেই মুগ্ধ। মা আজ সকালে শ্রীগোপাল 
sh ঠাকুর মহাশয়ের আশ্রমেও একটু সময়ের 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
A ৫১ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JAN আনন্দময়ী 


জন্য গিয়।ছিলেন। সেখান হইতে ফিরিবার সময় কাশীগুরের রাণী- 
সাহেবার বাসাতেও মাকে একটু সময়ের জন্য নিয়া গিয়াছিল। 
সন্ধ্যাবেলা মা জোতির্সঠের শঙ্বরাচার্যের আশ্রমে গিয়াছিলেন। বর্তমান 
শঙ্করাচার্য্য স্বামী শান্তানন্দজী মার বহু AG হইতেই পরিচিত। সেখানে 
ম! একটু সময় থাকিয়া আবার শ্রীযুক্ত পাঠকের বাড়ী ফিরিয়া আসেন। 
সেখানে অনেকক্ষণ SH কীর্তন এবং মায়ের A কথাবার্তা হয়। 
শুনিলাম ডাঃ পান্নালালজীর বাড়ী খুবই নিকটে । তিনি তাই সর্বদাই 
আসা যাওয়া করেন। মা ইতিমধ্যে একবার অল্প সময়ের জন্য তাহার 
বাড়ীতেও গিয়া! তাহার ঠাকুর ঘরে বসিয়া! আপিয়াছেন। . 


২৯শে জানুয়ারী, ১৯৫৫ 


al প্রায় বেল! দশটা নাগাদ এলাহাবাদ হইতে আসিয়া পৌছিলেন। 

, শুনিলাম আপিবার সময় ঝুঁসিতে প্রতৃদত্ত ব্রশ্মচারীজীর আশ্রমে কিছু 

সময়ের জন্য হইয়া আগিয়াছেন। তিনি মাকে থাকিবার জন্য বিশেষ 

করিয়া আগ্রহ প্রকাশ করা সত্বেও মার পক্ষে থাকা সম্ভব হয় নাই, 
মার ANI সকলে ট্রেণে রওনা হইয়া আসিলেন। 


৩০শে জানুয়ারী, ১৯৫৫ 


আজ শৃত চণ্ডী অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হুইল। সম্পূট পাঠ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৫২ 


a} ভা? 
CCO. In Public Doin Bihization by eGangotri 


. গতকালই সম্পূর্ণ হইয়াছে। আজ হোমু ও আহুতি হইয়া গেল। 
হোমের জন্য বিশেষ প্রকারের অশ্বখ পাতার আকারের একটি হোমকুণ্ 
বানান হইয়াছে। কয়েকদিন AR হইতেই যোগার যন্ত্র চলিতেছিল। 
স্থানীয় ভক্তবৃন্দকে প্রসাদ নিবার জন্য নিমন্ত্রণ করা হইয়াছে। মহারাষ্্রী 
SANS বার জন আশ্রমে ভোজন করিলেন। 

ইতিমধ্যে শ্রীহরিবাবাজী এই অনুষ্ঠান উপলক্ষ্যে আশ্রমের ব্রহ্মচারী 
ও মেয়েদের মধ্যে দিনের বেলা মাত্র ছুই পদ এবং ভাতরুটি ও রাত্রে 
শুধু দুধ ও Fel ব্যবস্থা করিয়াছিলেন। সেই সংযমও আজ 
সমাপ্ত হইল | 

আজ সকালে হরিবাবাজী মহারাজ আমার বিছানার পাশে আসিয়া 
বলিতে লাগিলেন যে আমি যদি তিন দিনের মধ্যে রোগমুক্ত না হই 
তবে তিনি সকলের সঙ্গ ত্যাগ করিয়া একল! নির্জ্জনে গিয়া কোথাও 
থাকিবার সঙ্কল্প করিয়াছেন। তাঁহার ন্যাক্স মহাত্মার মুখে এই জাতীয় 
কথা শুনিয়া সকলেই স্তম্ভিত হইয়া গেল। মা ও আমি বার বার 
অনুরোধ করিতে লাগিলাম তিনি যাহাতে তাঁহার কথা ফিরাইয়া নেন। 
আমার অসুস্থতার জন্য তিনি ভক্তবৃন্দকে পরিত্যাগ করিয়! একান্তবাসে 
চলিয়া যাইবেন ইহা কল্পনারও অঠীত। শত চণ্ডী অনুষ্ঠান শ্রীহরিবাবাজীর 
. নির্দেশ মতই হইয়াছে। অনুষ্ঠান সম্পূর্ণ হইবার পরেও আমি যদি 
সুস্থ হইয়া না উঠি তবে জনসাধারণের এই জাতীয় wife অনুষ্ঠানে 
এবং সাধুমহাত্মার উপর ভক্তি বিশ্বাস নষ্ট হইবার আশঙ্কা। ইহাই 
তাহার মত। আবার বলেন যে আমার স্বাস্থ্য কামনায় সকলের 
Bre ত্যাগ করিয়া সত্যাগ্রহ সুরু করা উচিত। miaa যেকি 
অহৈতুকী কৃপা তাহা বর্ণনা করা যায় না। 


৫৩ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


AA আনন্দময়ী 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
৩১শে জানুয়।রী, ১৯৫৫, 


o শ্রীহরিবাঝাজীর নির্দেশে আজ হইতে আমার কল্যাণের জন্য 
RABIN জপ এবং মহারুদ্রাভিষেক সুরু হইল। বিশু জপ আরম্ভ 
করিল। বাটুদা নিজে আরও দশজন 
ap ea AA ব্রাহ্মণের সহিত বেদমন্তর দ্বার! শিবের 
4 RREI অভিষেক সুরু করিলেন। অনুষ্ঠানটি খুবই 
সুন্দর এবং গম্ভীর ভাবধুক্ত। আমাদের 
আশমে পূর্বে কখনও এইরূপ অনুষ্ঠানও হয় নাই। শ্রীহরিবাবাজী 
অনুষ্ঠানের জন্য স্বেচ্ছায় প্রায় ৮০০২ দিয়! দিলেন। তাঁহার ন্যায় 
বিরক্ত সন্যাসীর নিকট হইতে কোনও অর্থ আশ্রমে গ্রহণ করা যে 
কিরূপ সঞ্ষোচের ব্যাপার তাহা সহজেই অনুমেয়। কিন্তু গ্রহণ না 
করিয়া কোনও উপায় নাই। 
আজ অন্নপূর্ণা মন্দিরের সন্মুখে উদয়াস্ত বারি হইল। 
এলাহাবাদ হইতে বিন্দু প্রভৃতি কয়েকজন আসিয়াছে। তাহারা এবং 
: আশ্রমের ছেলে-মেয়েরা সকলে মিলিয়া বেশ সুন্দরভাবে মহা নাম কীর্তন 
করিল। 


২র। ফেব্রুয়ারী, ১৯৫৫ 


গত ফাল রাত্রি প্রায়, ১২টায় শ্রীহরিবাবাঁজী মোগলসরাই হইয়া 
বৃন্দাবন রওনা হইয়া গেলেন. তিনি এই আট দিনে আমার জন্য কত 


৫৪ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


$ CCO. In Public DORAL by eGangotri 
কিছু না করিয়া গিয়াছেন-_তীহার কি অসীম কৃপা তাহা ভাবিলেও 
বিস্মিত হইতে হয়। 

শত চণ্ডী পাঠের সময়ের. একটি ঘটনা লিখিতে ভুল হইয়া গিয়াছে। 
দ্বিতীয় দিন পাঠ সমাপ্ত হইবে এবং আরতি সুরু হইবে এই সময় 
মা ga কিছু দেখিলেন। প্রথমে আমাদের 
অতি সংক্ষেপে কিছু বলিয়ছিলেন তাহাতে 
পরিষ্কার বুঝা যায় নাই। পরে ২।৩ দিনের 
কথায় এবং শ্রীযুক্ত কবিরাজ মহাশয়ের প্রশ্নের উত্তরে অনেকটা জানা 

গিয়াছে। ব্যাপারটি সংক্ষেপে এই যে ১৭,১৮ বৎসরের একটি যুবতী 
স্ত্রী মোর ওখামেই প্রকাশ ) অতুলনীয় রূপ এবং শরীর এত কোমল 
যে তুলাও বোধ হর তাহার কাছে কিছু না। তিনি মাকে ধরিয়া 
আছেন। মা জানিয়া শুনিয়াই যেন জিজ্ঞাসা করিলেন- “তুমি কে 
গো)”. মা নিজেই আবার হাসিয়া বলিলেন_-“জান|ই ত। 
তুমি দেবী |” 

কিছুক্ষণ পরে আবার এখানেই মার কোলে একটি শিশু qha 
প্রকাশ। শুভ্র বর্ণ তাহার। দেবী তখন মার দেহের nex মিলিয়া 
গিয়াছেন। শিশুটির খল্খলে ভাব_শরীর নড়ে না কিন্তু চোখ মুখ. 
নাড়াইয়া টং টং করিয়া কথা বলিতেছে। এখানেই বাণী হইল-_ 
“কত দিনের শিশু!” শিশুটি বলিয়া উঠিল-_“পঞ্চাশ দিনের» মা 
বলিলেন__«দেখ দেখ, কেমন টং টং করে কথা বলছে।” 

পরক্ষণেই আবার ও Rab হইতেই অন্য একটি শিশুর গ্রকাশ। 
এইটি একটু বড়- শ্ামল বর্ণ। বেশ হাঁটিয়া বেড়াইতেছে। একটু 
পরেই বড় শিশুটি ছোট শিশুর মধ্যে মিশিয়া গেল এবং ছোট শিশুটি 


শত চণ্ডী পাঠের সময় 
মার স্থন্ম দর্শন | 


৫৫ 
\ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


Ca 


CCO. In Pu SAH acon by eGangotri 
মার মধ্যে মিশিয়া গেল। মার কথার ভাবে বুঝা গেল যে সবই 
মার শরীর হইতেই প্রকাশ- মার শরীরেই বিলীন। 

Aye কবিরাজ মহাশয়ের পুনঃ পুনঃ প্রশ্নে প্রকাশ পাইল যে 
প্রথম মৃদ্তিটি দেবী_দ্বিতীয়টি শিব-_তৃতীয়টি কৃষ্ণ। কবিরাজ মহাশয় ও 
বলিলেন__«“প্রথমে শিব শক্তি-_-তাহার পর গোপাল প্রকাশ ।” কবিরাজ ' 
মহাশয়ের সহিত বথাবার্তা হইবার চারদিন পূর্বে একদিন কথা প্রসঙ্গে 
মা আমাকে বলিতেছিলেন__“দিদি, সেদিন যে চঞ্চল শিশুটি প্রকাশ 
পাইল' সেট কে? গোপাল না-ত?” এই বলিয়া মা এফটু হাঁসিলেন। 
বুঝিলাম তিনিই গোপাল । মা হাসিয়া বলিলেন__“শত চণ্ডী পাঠ 
হইল-_মহারুদ্রাভিষেক হইল-_এবার গোপালেরও পূজা করিতে হইবে। 
গোপালের পুজা কেন হইবে না? এবার গোপালের পুজার 
ব্যবস্থা কর।» J 

কবিরাজ মহাশয়ের সহিত কথা বলিতে বলিতেও মা বলিয়াছেন__ 
“Ht বাবা, কেমন প্রকাণটা। আগে চণ্ডী পাঠ তাহার পর 
মৃহারুদ্রাভিষেক__তাহার পর গোপালের পূজ্জার কথা। প্রকাশটিও সেই- 
HAZ ঠিক। আগে চণ্ডীর প্রকাশ, পরে শিবের, তাহার পর গোপালের | 
যখন দেখা হয়েছে তখন রুদ্রাভিষেক বা গোপালের পুজার কথাও 
ছিল না। চণ্ডীপাঠের পরই হরিবাবা নিজ হইতে মহারুদ্রাভিষেকের 
কথা উঠাইলেন। তাহার পর একদিন কথা বলিতে বলিতে গোপালের 
পূজার কথাও উঠিয়া গেল। দেখ বাবা কি সুন্দর !” 

মা হাপিয়া হাসিয়া এইসব কথা বলিতেছিলেন। কবিরাজ মহাশয় 
মাকে প্রশ্ন করিলেন_-“মা, ৫০ দিনটা কি?” মা একটু চুপ করিয়া 
বলিলেন--“এখন ঠিক বলার খেয়াল হচ্ছে না।” 


৫৬ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


` CCO. In Public Doth BPitization by eGangotri 


শ্রীহরিধাবাজী রওনা হইবার সময় আমার সহিত দেখা করিতে 
আসিলে আমি বলিলাম__“মহারাজজী, আমি বোধ হয় এবার হোলির 
সময় বৃন্দাবনে যাইতে পারিব না।'” হরিবাবা সঙ্গে nce বলিয়া 
উঠিলেন-_“দিদবির মনের জোর “আজকাল কনিয়া Fats আমি 
aged বলিলাম__“বেশত মহারাজজী যদি আমাকে উঠাইয়া নেন। 
আমি যেন হোলির সময় যাইতে পারি।” 

আমার জন্য সকলেরই এত চিন্তা এত ভালবাসা । ডাঃ AAI 
রাত্রে নিদ্রা হয় না কিভাবে আমার কষ্টের লাঘব হইবে। সব সময়ই 
আমার মনে হয় যে তাঁহার করুখাতেই এই সব বিধান। তাহার 
চরণে ব্যবস্থার অভাব নাই। তিনিই রোগ দেন। তিনিই আবার 
সেবার ব্যবস্থা করেন। 

AAt ভারতীজী আজকাল ভারতের একজন অদ্বিতীয় পণ্ডিত 
ও মহাত্মা ব্যক্তি। তিমি কিছুদিন যাবৎ কাশীতেই আছেন। একদিন 
্ীহরিবাবাজী ও যোগীভাই তাহার দর্শনে গিয়াছিলেন। আমার জন্য 
শ্রীহরিবাবাজীর নির্দেশে যে সমস্ত ক্রিয়াকলাপ হইতেছে সেই সব 
সম্বন্ধে শঙ্কর ভারতীজীর সহিত কথা হইতেছিল। তিনি বলিয়াছেন 
যে ক্রিয়াতে কাজ হইবেই। তবে অনেক সময় যাহা তীব্রভাবে 
আসিবার কথা তাহা হয়ত দীর্ঘদিন তুগিয়া কাটিয়া যায়। শঙ্কর 
ভারতীজীর কথা শুনিয়া সকলেরই মনে আশার সঞ্চার হইল | 

যোগীভাই আরও একটি গল্প বলিয়াছেন। শুনিলাম সত্য ঘটনা। 
একবার বৃন্দাবনে একজন বড় ত্যাগী মহাত্মা খুব অসুস্থ হইয়া 
পড়িয়াছিলেন। সঙ্গে কেহই নাই_একেবারে নিঃসঙ্গ । একদিন তিনি 
দেখিলেন যে একটি ছেলে আসিয়! প্রাণ দিয়া তাহার সেবা করিতেছে। 


৫৭ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public AM n AR by eGangotri 


তিনি প্রথমে ভাবিলেন_“এই ছেলেটি কে?” পরে যখন তিনি 
বুঝিতে পারিলেন যে | বালকটি স্বয়ং Age তখন তাঁহার চোখে 
জল আসিল। “কেহ নাই ata তুমি আছ তার।” সেই মহাত্মা 
তখন বলিলেন__“্ঠাকুর তুমি আমার সেবা করিতেছ। আমি ভাল 
হই। তুমিও মুক্ত হও ।” ঠাকুর হাসিয়া বলিলেন_-“তোমার কেহ 
নাই তাই আমি আছি।» 

এই গল্পে আমাদের প্রায় সকলের চোখেই জল আসিল। 
তিনিই রোগ দেন। আবার তিনিই ভোগ শেষ করান। 


৭ই ফেব্রুয়ারী, ১৯৫৫ 


আশ্রমে মহারুদ্রাভিষেক ও মহামৃত্যুগ্রয় জপ যথাবিহিত চলিতেছে। 
আজ পূর্ণিমার দিম গোপালজীর পুজার ব্যবস্থাও বিশেষ সমারোহের 
সঙ্গে করা হইয়াছে। কোথাও কিছু aie নাই। 


১১ই ফেব্রুয়ারী, ১৯৫৫ 


আজ অনুষ্ঠান সমাপ্ত হইল । সবৎসা গাভী দান, ব্রাহ্মণ বিদায় 
সব আমার হাত দিয়া করান হইল। আমাকে স্ট্রেচারে করিয়া ঘর হইতে 
বাহিরে আন] হইয়াছিল। 


১২ই ফেব্রুয়ারী, ১৯৫৫ 
আজ ভোর ৬্টায় মা মোটরে Rata রওনা হইলেন A 


৫৮ t 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO: In Public Doma hi¥lation by eGangotr 


যোগীভাই, কেশবানন্দ, oie, বিমলা ও উদাস গেল। পথে কবিরাজ 
মহাশয়কে তাহার বাসা হইতে উঠাইয়! নিয়া 
গেলেন। বহুদিন হইতেই কথা চলিতেছিল 
যে কবিরাজ মহাশয়কে নিয়া মা বিন্ধ্যাচল 
গিয়া কয়েকদিন থাকিবেন। Raa আশ্রমের মধ্যে তরু কুটিরের 
উপরে কবিরাজ মহাশয়ের জন্য যে নূতন ঘর বানান হইয়াছে তাহাতে 
ইতিপূর্বে তিনি আর থাকেন নাই। এইবারই প্রথম যাইতেছেন। 
কবিরাজ মহাশয় যাহাতে কখনও কখনও একান্ত বাসের জন্য সেখানে 
গিয়া থাকিতে পারেন এই জন্যই ও ঘরটি মার নির্দেশে বানান 
হইয়াছে। 


বিন্ব্যাচলে 
চার দিন। 


১৩ই ফেব্রুয়ারী, ১৯৫৫ 


গতকাল alter নিকট হইতে ফোনে সংবাদ পাইয়াছি যে মার 
খুবই ঠাণ্ডা লাগিয়াছে। শরীর ভাল না। গতকাল রাত্রে মিক্াপুরের 
সেপ্টন কোম্পানীর মালিক শ্রীযুক্ত wd আশ্রমে ভাণ্ডারা 
দিয়াছেন। তাহাদের পরিচিত প্রায় ৫০৬০ জন আশ্রমে প্রসাদ 
পাইয়াছেন। রান্নাবান্নার সমন্ত ব্যবস্থা তাঁহাদের নিজেদের লোকেরাই 
আসিয়া করিয়াছে। আমের পক্ষ হইতে কিছুই করিতে হয় নাই। 


১৫ই: ফেব্রুয়ারী, ১৯৫৫ 
আজ সকাল প্রায় এগারট! নাগাদ মা Rata হইতে মোটরে 
tefl আসিলেন। অন্তান্ত সকলেও দুপুরে ট্রেণে আসিয়া পৌছিল। 
৫৯ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Pu a TARA on by eGangotri 


১৭ই ফেব্রুয়ারী, ১৯৫৫ 


আজ সকালে দেরাছুন এক্সপ্রেসে যোগীভাই হরিদ্বার রওনা 
হইয়া গেলেন। দুপুরে ace হইতে শ্রীযুক্ত বি, কে, শাহ আসিয়া 
পৌছিলেন। তাঁহার সন্ধে বন্বের ডাক্তার শেঠ এবং দিল্লীর একজন 
খ্যাতনাম! চিকিৎসক ডাঃ বলরাম আসিয়াছেন। আমার চিকিৎসার 
জন্য তিনি কতদূর হইতে কত অজ টাকা ব্যয় করিয়া এই সব 
করাইতেছেন। তিনি যাহা করিতেছেন তাহার তুলনা হয় না। মার 
চরণে আসিয়া তাহার মত একজন ভাই পাইয়া! নিজকে ধন্য মনে 
হয়। তাহার আদর্শে তাহার কোম্পানীরও প্রতিটি লোক যেন আদর্শবান। 
সেবা করিবার জন্য প্রত্যেকেই একেবারে সর্বদা প্রস্তুত । 


১৯শে ফেব্রুয়ারী, ১৯৫৫ 


গতকাল রাত্রে দিল্লী মেলে শ্রীযুক্ত শাহ এবং ডাক্তার বলরাম 
রওনা হইয়া গেলেন। আজ সকালে ডাক্তার শেঠও ay ফিরিয়া 
গিয়াছেন। 

চিকিৎসকেরা আমাকে ভাল মত পরীক্ষা করিয়া বলিয়াছেন অতি 
অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত উন্নতি দেখা গিয়াছে। yea চিকিৎ- 
সার Stata) ব্যবস্থা করিয়া গেলেন। তাহাদের বিশেষ ইচ্ছা যে 
গরমের সময় কয়েক মাস ঠাণ্ডা কোনও স্থানে আমি গিয়া থাকি। 
যোগীভাইও বিশেষ করিয়া আগ্রহ প্রকাশ করিয়া গিয়াছেন যাহাতে 


Wo 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


মাও আমি এবার সোলনে গিয়া কয়েকমাস ate: সোলনে 
মা প্রায় ছুই বৎসরের উপর যান নাই। সোলনের জল-বায়ু আমার 
পক্ষে অনুকুল হইবে অনেকেরই এই মত। ডাক্তারদের সঙ্গে পরামর্শ 
করিয়া স্থির হইল যে গরমের সময় সোলন যাওয়াই ভাল হইবে। 
শ্রীহরিবাবাজী পুনঃ পুনঃ বৃন্দাবন যাইবার জন্য অনুরোধ জানাইয়াছেন। 
বৃন্দাবনে এবার নৃতন মন্দিরে শ্রীশ্রীমহাপ্রভ ও নিত্যানন্দের অষ্টধাতু 
fife মৃত্তি প্রতিষ্ঠা হইবে। সেইজন্য ডাক্তারদের ma কথা হইয়াছে 
যে আমি এখান হইতে frat যাইয়া সেখান হইতে বৃন্দাবনে কয়েক 
দিনের জন্য গিয়া সোজ1 সোলন চলিয়া যাইব। আমার এই শরীর 
লইয়া যে এবার বৃন্দাবন যাওয়া সম্ভব হইবে তাহা ভাবিতেই পারি না। 
শ্রীহরিবাবাজীর একান্তিক ইচ্ছা ও আগ্রহেই বোধ হয় ইহা asa 
হইবে। 


২২শে ফেব্রুয়ারী, ১৯৫৫ 


গত কাল আশ্রমে খুব ধুমধামের সহিত শিবরাত্রি উৎসব হইয়া . 
গেল বিশেষভাবে সব পুজাঅর্চনার ব্যবস্থা করা হইয়/ছিল। চণ্ডী- 
মণ্ডপের মধ্যে ও সঞ্খুখে মেয়েদের পুজার স্থান 

কাশী আশ্রমে শিবরাত্রি এবং gaf মন্দিরের সন্মুখে পুরুষদের 
5 বসিবার স্থান করা হইয়াছিল। মা সার! 
রাত্রি একবার উপরে একবার নীচে গিয়া কখনও ঘুরিয়া ঘুরিয়া 
দেখিয়াছেন কখনও বা বীর্তনে যোগ দিয়া সকলের আনন্দবর্দন 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
৬১ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JAN আনন্দময়ী 


করিয়াছেন। এলাহাবাদ হইতে ডাঃ পান্নালালজী- এবং তাহার 
জামীতাঘয় Age রামেশ্বর সহায়* ও গোবিন্দ নারারণজীণ' প্রভৃতি 
আরও অনেকে আসিয়াছেন। তাঁহারা জীবনে কখনও এইভাবে 
শিবরাত্রির ব্রত ও পূজা করেন নাই। এবার মার উপস্থিতিতে 
তীহারাও সানন্দে সমস্ত রাত্রি পূজায় যোগদান করিলেন। নানা 
স্থান হইতে বহু ভক্ত নরনারী আসিয়া একত্রিত হইয়াছেন। তীহারাও 
প্রায় সকলেই উপবাসী থাকিয়া প্রহরে প্রহরে পূজা করিয়াছেন। 
এতগুলি লোকের সমবেত পুজা-_সে এক THK দৃশ্য । সমস্ত রাত্রি 
যেন আনন্দের স্রোত বহিতেছিল। 
cota প্রায় ৬টায় মা আসিয়া একটু বিশ্রাম করিতে গেলেন। 


২৩শে ফেব্রুয়ারী, ১৯৫৫ 


আজ সকালে মা মোটরে FAT ও ois লইয়া WN রওনা 
হইয়া গেলেন । সঙ্গে সরযুবালা নামে একজন বিধবা ভদ্রমহিলাও 
গেলেন। তিনি সাহেবগঞ্জ . বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রী। তাঁহার 


*্রীরামেশ্বর সহায়- উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত Chief Conservator 
of Forests—বর্মানে Railway Board এর সদস্য | 


p শ্ীগোবিন্দ নারায়ণ, I. C. S.—State Trading Corporation- 
এর Managing Director—পূর্বে ইনি উত্তর প্রদেশের Chief 
Secretary ছিলেন | 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৬২ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


বিশেষ আগ্রহ যে ওঁ কাজ ছাড়িয়া দিয়া আশ্রমবাঁস করেন। 
মার আজই রাত্রে এলাহাবাদ হইতে বৃন্দাবন 
রওনা হইবার কথা। গতকাল রাত্রেই এখান 
হইতে বিভু, কেশবানন্দ প্রভৃতি sdo জনকে 
বৃন্দাবন পাঠাইয়া দেওয়া হইয়াছে। আজ রাত্রে দিদিমা প্রভৃতি sie 
জনের মোগলসরাই হইতে সোজা বৃন্দাবন রওনা হইবার কথা। মা 
এলাহাবাদে সেই গাড়ীতেই উঠিবেন। 

মা সকালে রওনা হইবার একটু পরেই cites টেলিফোন আসিল 
যে বেনারস হইতে প্রায় ২৪ মাইল দূরে মার গাড়ী খারাপ হুইয়। 
পড়িয়াছিল। অনেক কষ্টে তাহা ঠিক করা হইলে মা রওনা হইয়াছেন.। 
রাত্রে পুনরায় পানর ফোনে সংবাদ পাইলাম যে মা ALS প্রভুদত্ত 
মহারাজের আশ্রমে প্রায় দশটা নাগাদ গিয়া পৌঁছিঘাছিলেন। মার 
গৌঁছিতে অনেক দেরী হইয়া গিয়াছিল। তাই সে সময়ে মাকে 
অভ্যর্থনা করিবার জন্য আশ্রমে বিশেষ কেহই ছিল all প্রতুদত্ত্জীও 
বাহিরে কোথায় চলিয়া গিয়াছিলেন। মার থাকার বন্দোবস্ত যদিও সবই 
ঠিক কর! ছিল। কিছু পরেই প্রভুদত্তজী আসিয়া মার সঙ্গে দেখা 
করেন। সকালে মা কিছুই খান নাই। বেল! দুইটার পর মা সঙ্গের 
খাবার সামান্য একটু মুখে দেন। কিছু পরেই aerate মাকে 
ফলাহারী ভোগের জন্য ডাকিয়া নেন।: বিরাটভাবে ভোগের আয়োজন 
কর! হইয়াছিল। বিকালে সাড়ে পাচট! নাগাদ সংসর্দে গিয়া মা 
বসেম। সন্ধার AA AGA একজন ১৪৬ বৎসরের বৃদ্ধ মহাত্ব(কে 
মার দর্শনের জন্য আনাইয়াছিলেন। তিনি নাকি খুবই বিখ্যাত একজন 
যোগী। সর্বদা একটি উচু মাচার উপরই বসিয়া থাকেন। মা! তাঁহাকে 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
i ৬৩ 


বৃন্দাবন অভিমুখে 
যাত্রা। 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Saat আনন্দময় 


বৃন্দাবনে qf প্রতিষ্ঠার সময় যাইবার জন্য বিশেষ করিয়া বলিয়া 
দিয়াছেন। ; 

সন্ধ্যার পর মা মোটরে এলাহাবাদ চলিয়া আসেন। সেখানে 
অল্প সময়ের জন্য হইলেও খুবই সুন্দর ব্যবস্থা! করা হইয়াছিল। R 
লোক আসিয়া মার দর্শনের অন্য উপস্থিত হইয়াছিলেন। শ্রীযুক্ত 
গোপাল ঠাকুর মহাশয়ও অসুস্থ শরীর লইয়া মার কাছে আসিয়া 
কিছুক্ষণ বসিয়াছেন। 


২৬শে ফেব্রুয়ারী, ১৯৫৫ 


বৃন্দাবন হইতে চিঠি পাইলাম মা গত পরগু বিকালে গিয়া বৃন্দাবন 
আশ্রমে পৌঁছিঘাছেন। মধুর! স্টেশনে স্বামী পরমানন্দজী মার জন্য 
মোটর লইয়া উপস্থিত ছিলেন! পথে শুনিলাঁম কানপুর, এটোয়া এবং 
আগ্রা! স্টেশনে বহু লোক মার দর্শনের জন্য আসিয়াছিলেন। 

মা বৃন্দাবন আশ্রমে যাইতেছেন এই উপলক্ষ্যে হরিবাবাজী কত- 
দিন JA হইতেই সমস্ত আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজান গুছানর 
ব্যবস্থা করিতেছিলেন। আশ্রমের বিশাল প্রাঙ্গন গোবর দিয়া লেপান 
হইয়াছে। শীঘ্রই মহাপ্রভুর afe প্রতিষ্ঠা হরিবাবাজীর তাই বিশেষ 
আগ্রহ যে সমস্ত আশ্রম Rags পরিণত হউক। মহাপ্রভুর 
মন্দির বানান শুনিলাম পুরা দমে চলিতেছে। রায়বাহাদুর নারায়ণ দাসজী 
Aor মন্দিরের একজন ইঞ্জিনিয়ার রাখিয়া দিয়াছেন। স্বামীজীও 
অক্লান্ত পরিশ্রম করিতেছেন | 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৬৪. 


500. In Public Dont@qh{Defs{zation by eGangotri 


মার শরীরটা জানিলাম ভাল যাইতেছে না। খুব সদ্দি কাসি 
হইয়াছে। মার সেবার জন্য বিশেষ কেহ নাই। তাই সব সময় একটা 
বিশেষ চিন্তা হয়। 


২৮শে ফেব্রুয়ারী, ১৯৫৫ 


বৃন্দাবনের পত্রে জানিলাম যে মার চোখ দিয়া এখনও বেশ জল 
পড়িতেছে। তাহা লইয়াই দিনে sie বার মা হরিবাবার সংসদে 
যাতায়াত করিতেছেন। এবার নাকি ওখানে সৎসদ্দের ব্যবস্থা একটু 
বিশেষভাবেই হইয়াছে।. মা সকাল সাড়ে আটটায় যান বেলা ১২টা 
নাগাদ ফিরিয়া আসেন। আবার obia যান সন্ধ্যা ৬টার পর ফিরেন । 
পুনরায় ৭টায় গিয়া রাত্রি প্রায় ১০টা নাগাদ ফিরিয়া আসেন। 
রাত্রিতে বিশ্রাম করিতে করিতে প্রায় ১২ট! বাজিয়া যায়। 

গতকাল রাত্রে মার নির্দেশ মত বুনি, প্রফুল্ল ও uty বৃন্দাবন 
রওনা হইয়া গিয়াছে। 


গর! মার্চ, ১৯৫৫ 


আজ সকালে আমি frat আসিয়া পৌঁছিলাম। আমার সঙ্গে 
কমল, রেণু, পুষ্প, Rew, চারু ও Gma চলিল। তাহা ছাড়া 
বৃন্দাবনে উৎসব উপলক্ষে সন্ধ্যাদেবী, নিত্যানন্দবাবু এবং ব্রহ্মচারী 
কান্তিভাইও আমার সঙ্গে আসিয়াছেন। তাহারা দিল্লী স্টেশন হইতেই 


* ৬৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


— ৫ 


CCO. In Public BMI Lon by eGangotri 


গোজ! বৃন্দাবন চলিয়া গেলেন। স্টেশনে আমাকে নিবার জন্য 
New India Assurance Co. হইতে শ্রীযুক্ত আগরওয়াল, ডাঃ 
বলরাম এবং আরও অনেকে MAA সহ উপস্থিত ছিলেন। 
পানুকেও মা বৃন্দাবন হইতে পূর্বেই এখানকার সব ব্যবস্থার জন্য পাঠাইয়! 
দিয়াছেন। এখানে আমার একটি: নৃতন Plaster case বানাইবার 
কথা। কয়েকদিন থাকিবার কথা তাই আমাকে এবার রায়বাহাছুর 
নারায়ণ দাসের বাড়ীতে রাখার ব্যবস্থা করা হইয়াছে। আশ্রম বহু 
দুরে সেখান হইতে আমার যাতায়াত করা প্রায় অসম্ভব। 
Ambulance করিয়া বাসায় পৌছিতে পৌছিতে প্রায় সাড়ে আটটা 
বাজিয়া গেল৷ New [7018র লোকজনই অত্যন্ত ay সহকারে জিনিষপত্র 
সহ সকলকে পৌঁছাইয়া দিয়া গেল। তাহাদের vie খানা মোটর 
স্টেশনে উপস্থিত ছিল। 

সকাল দশটা নাগাদ আবার Ambulance আসিয়া হাজির। 
ডাঃ বলরাম এখানে Irwin Hospitala আমার নূতন Plaster বানাইবার 
ব্যবস্থা করিয়াছেন । কিন্তু হাসপাতালে fas সেখানকার ব্যবস্থা দেখিয়া 
মনটা খারাপ হুইয়া গেল। এই হাসপাতালটি দিল্লীর অন্যতম একটি 
সরকারী হাসপাতাল । কিন্তু তাহার এই দুরবস্থা! Plaster করার জন্য 
স্ত্রীলোকের কোনও পৃথক ব্যবস্থাই নাই। তাহা ছাড়া যে সকল নার্স 
আছে তাহাদের ব্যবহারও বিশেষ গ্রীতিকর নয়। ডাঃ বলরামও এই 
সব দেখিয়া বেশ লঙ্কিতই হইলেন যে ইহা অপেক্ষা কোনও ভাল 
ব্যবস্থা আর করা সম্ভব হয় নাই। যাহা হউক প্ল্যাষ্টার হইয়া গেল। 
কথা হইয়াছে শুকাইয়া গেলে ডাঃ বলরাম উহা! নিয়া নিজে বৃন্দাবনে 
যাইবেন। 


৬৬ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
তি 


851 মার্চ, ১৯৫৫ 


আজ আমার আসিবার সংবাদ পাইয়! টিহরীর aata, তাহার 

মেয়ে শীলা এবং জামাতা লঙ্বাগ্রামের রাজা খ্রবদেব চাদ দেখ! করিতে 

আসিয়াছিলেন। টিহরীর মহারাজা! এবং মহারাণী গতকাল সদ্ধ্যাবেলাও 

' আসিয়াছিলেন__-আজও আসিয়াছেন। New India Aye আগর- 

ওয়ালজী এবং নারায়ণ দাসজীরা সকলে সর্বদা বিশেষভাবে খোজ 
খবর করিতেছেন | 


৫ই TG, ১৯৫৫ 


আজ সকাল সাড়ে দশটায় তুফান এক্সপ্রেসে আমি Igal 
অভিমুখে রওনা হইলাম। Aa হইতেই শ্রীযুক্ত বি, কে, শাহর নির্দেশ 
' মত আমার Gy একটি full compartment reserved করা ছিল। 
মা-ই তাহার মত একজন. বিচক্ষণ ভাই জুটাইয়া দিয়াছেন। নতুবা 
এই সময়ে কাশী হইতে আসা এবং এইভাবে সমস্ত ব্যবস্থা হওয়। 
কল্পনারও অতীত ছিল | 

বেলা প্রায় sie টায় মথুরা স্টেশনে গাড়ী পৌঁছিলে দেখিলাম 
ব্রহ্মচারী সাধন এবং New Indiaq লোকজন এখানেও ambulance 
সহ উপস্থিত। আশ্রমে পৌছিয়া দেখা গেল aAa মহাপ্রভুর 
আগমনের আয়োজন । মন্দিরের ঠিক সম্মুখে বিরাট প্যাণ্ডেল biata 
হইয়াছে। তাহাতে আজ হইতে হরিবাবাজীর সৎসঙ্গ আরম্ভ হইয়াছে! 
আমি পৌছিবার কিছু সময় পরেই কলিকাতা হইতে গোৌর-নিতাইর 


: ৬৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


০০০. In Public রীনা peii gh by eGangotri 


qfe আসিয়া পৌছিল। শিল্পী নিতাই পালও সপরিবারে সঙ্গে 
আসিয়াছেন। মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। বিশেষ 
তাড়াহুড়া করিয়া কাজ চলিতেছে । নানা স্থান হইতে এখনই বহু 
ভক্তের সমাগম হইয়াছে। 


US মার্চ, ১৯৫৫ 


আজ সকালে নিতাইবাবুর তত্বাবধানে মৃত্তি খোলা হইল। সকলেই 
দেখিয়! মুগ্ধ হইয়া গেল। মৃত্তি দুইটি সত্যই অপূর্বব সুন্দর । মাথার 
চুল এবং মুখের ভাব কিছুটা মার সহিত সাদৃশ্য রাখিয়া করা হইয়াছে 
তাহা ভাল করিয়া দেখিলেই ধরা পড়ে। মুর্তি দুইটি অষ্টধাতুর 
নিশ্মিত। ওজন এক একটির sle মনের উপর। দাম দুইটির প্রায় 
৪২০০২ পড়িয়াছে। - 

মুত্তির একটি বিষয় লইয়! সামান্য একটু মতভেদ দেখা গেল। 
নিতাইবাবু মহাপ্রভুর চোখে জল দেখাইয়াছেন। অনেকেই মত প্রকাশ 
করিয়াছেন যে এইরূপ থাকা বাঞ্ছনীয় কি না? অবশেষে শ্রীহরিবাবাজীর 
নির্দেশে বৈষ্ণব সম্প্রদায়ের একজন প্রধান ব্যক্তি শ্রীছোটেলাল! মহারাজের 
নিকট এই বিষয় জিজ্ঞাসা করা হইল। তিনি মত দিলেন যে 
মহাপ্রভুর চোখে জল থাকা কখনই ঠিক না। 

Ye দুইটি আপাততঃ রামকুঞ্জে রাখা হইল। বৃন্দাবনেরই একজন 
গৌড়ীয় সম্প্রদায়ের পণ্ডিতকে আচার্য্য করা হইবে স্থির হইয়াছে। 
PAA TAIT যজমানের পদ গ্রহণ করিবে। 


Sri Sri Anandamayee Nhram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ . 


ই মার্চ, ১৯৫৫ 


আজ খুব ভোরে আশ্রমের ছেলেরা Gai কীর্তন সহ শ্রীহরিবাবাজীর 
আশ্রম প্রদক্ষিণ করিয়া! আসিল। তাহার পর স্টার সময় গৌর- 
নিতাইর মৃত্তি এক এক করিয়া শঙ্খ-ঘণ্টা কীর্তন সহ মন্দিরে লইয়! 
আসা হইল। মাকে মৃত্তির অগ্রে রাখা হইয়াছিল। শ্রীহরিবাবাজীকেও 
অল্প সময়ের জন্য আনান হইয়াছিল। সকাল হইতেই উদয়াস্ত নাম 
কীর্তন সুরু হইয়াছে। প্রতিষ্ঠার কাধ্য সমাধা হইলে আহুতি ও হোম 
অনেকক্ষণ ধরিয়া চলিল । মাও কিছু সময় সেখানে বসিয়াছিলেন। 


৯ই মার্চ, ১৯৫৫ 


আজ হোলির উৎসব। মা আসিয়া নীচে আমার ঘরে একটু 
সময় বসিয়াছেন। এমন সময় দিলীর কান এক পিচকারী রং 
লইয়া উপস্থিত। মা৷ তাহাকে নিষেধ করিয়া এক বাঁলতী রং আনিতে 
বলিলেন। ঘরের মধ্যেই ম! সকলকে রং দিতে সুরু করিলেন। 
তাহার পর বাহির eal মন্দিরের দিকে চলিলেন। পিছনে SEM 
সকলেই আনন্দে নৃত্য করিতে করিতে চলিল। মাও রংএ যেন 
একেবারে লাল হুইয়া গিয়াছেন। সে এক অপূর্ব দৃশ্য! রাজা 
মহারাজারাও মূল্যবান জামাকাপড়ের মমতা ত্যাগ করিয়া মার সঙ্গে 
সঙ্গে রং লইয়া ঘুরিতেছেন। মায়ের সে.এক অতি সুন্দর রূপ! 

কথা ance আলোচনা হইল বে বহুদিন AM হইতেই শ্রীহরি- 
বাবাজীর সঙ্গীয় মনোহর মার নিকট ata বার অনুরোধ জানাইতে- 


vo 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public EEN আনা by eGangotri 


ছিল আশ্রমে মহাপ্রভুর মৃত্তি স্থাপন করার জন্য। কিন্তু মার ত 
নিজের এসব কিছু খেয়াল করিয়া কর] হয় 
398 oie না। তবে যোগাযোগে মন্দির প্রতিষ্ঠা হইয়াই 
ae Be গেল। টাকাও সংগ্রহ হা গিয়াছে। 
প্রতিষ্ঠার সমস্ত অনুষ্ঠানও নিখুঁতভাবে সমা- 
রোছের সহিত wea হইল। মাত বিশেষভাবে কাহাকেও কিছু 
বলেন না। মার কথা-্যাহার ইচ্ছা সেবায় যোগদান করিতে পারে 1” 
কাজে. দেখা যায় কিছুই ঠেকিয়া থাকে না। মন্দিরের ব্যবস্থা দেরাদুনের 
পণ্ডিত পরশুরামজী এবং মৃত্তি ও প্রতিষ্ঠার সমস্ত খরচ বহন করিলেন 
ডাঃ পান্লালালভী। এমনকি মন্দিরের পুজার বাসনপত্রেরও রূপার 
সেট, বানান হইয়া গিয়াছে। কলিকাতা হইতে একজন ভদ্রমহিলা 
স্বপ্নে দেখিয়া ও জন্য ৫০০ টাকা পাঠাইয়া দিয়াছেন। সব সময়ই মা 
বনেন যে তাঁহার কাজ তিনিই করাইয়া নেন। চিন্তা করা অর্থহীন। 
মার মুখে প্রায়ই শুনা যাইতেছে--“মহাপ্রভু বিশেষ রুপা করিয়া 
আসিয়াছেন। তিনিই সব করাইয়া নিতেছেন।» 
মহাপ্রভুর মন্দিরত সম্পূর্ণই a গেল। এখন শিব-মন্বিরের 
কাজও অর্ধেক হইয়া গিয়াছে। মার খেয়াল হইলে তাহাও সময়মত 
সম্পূর্ণ হইবে সন্দেহ নাই। .. 


১০ই মার্চ, ১৯৫৫ 


আজ মন্দির প্রতিষ্ঠা উত্সব উপলক্ষে আশ্রমে সাধু-সন্যাসী ও 
বৈষ্ণবদের ভাণগ্ডারা। কাল হইতেই যোগার-যস্ত্র চলিতেছে । সংখ্যায় 


Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


খুবই বেশী হওয়ায় এবং স্থানীয় সন্যাসী ও বৈষ্বদের মধ্যে দলাদলির 
মনোভাবে একটু বিশৃঙ্খলা ও পরিতাপেষ সু হইয়াছিল। যাহাই 
হউক শেষ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করিয়া সকলকেই শান্ত ও তৃপ্ত করা 
হইল। একজন লোকও যদি আশ্রম হইতে Rar হইয়! ফিরিয়া 
যায় তাহা নিতান্ত অশোভন হয়। 


১৫ই মার্চ, ১৯৫৫ 


অতিরিক্ত পরিশ্রম এবং ধিশ্রামের অভাবে মার শরীরটা বেশ 
খারাপ চলিতেছে। তাহা ছাড়া চোখের যন্ত্রণা এবং ক্রমাগত জল 
ASS আছেই। বিশ্রামের ‘একান্ত প্রয়োজন। ডাক্তাররা আসিয়া 
বলিয়া গেলেন যে কিছুদিন চোখটিকে আলো ও ধূলা হইতে বীচাইয়া 
রাখা বিশেষ প্রয়োজন। মারও কিছুদিন হইতেই একটু একলা 
থাকার খেয়াল হইতেছিল। গত পরশু হইতে মা সম্পূর্ণ বিএম সুর, 
করিয়াছেন। ঘরের সব দরজা-জানল! বদ্ধ করিয়া মা একলা বিছানায় 
পড়িয়া থাকেন। বিশেষ প্রয়োজনে কি মা ডাকিলে মাঝে মাঝে 
কেহ ঘরের মধ্যে 'যায়। এইভাবে মা হয়ত বেলা ২টা কি sbi 
AGE অনেকদিন শুইয়াই রহিলেন। হাত-মুখ ধুইবারও নাম নাই 
খাইবারও লক্ষণ দেখা যায় Al এইভাবে হয়ত সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া 
দিলেন। সারা দিনে শুধু একটু জল কিংবা কয়েকটি ফলের টুকরা 
খাইলেন। সন্ধ্যার পরে আমার সঙ্গে দেখা করিয়া হরিবাবাঁজীর 
কীৰ্ত্তনে যান। রাত্রে ফিরিয়া আপিয়া একটু কিছু মুখে দেন। 


৭১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public aa Digitization by eGangotri 
aT eae 


সারাদিনে মার সনদে দেখাও হয় ali আমিও সর্বদা শুইয়াই আছি। 
আমার পক্ষেত কিছু করিবারও উপায় নাই। 

সাধুদের ভাণ্ডারার দিন বিশেষ বিশেষ মহাত্মাদদের ভাল মত 
ভোজন করান সম্ভব হয় নাই। মার নির্দেশ মত আজ তাই স্বামী 
অথগ্ানন্বজী, পণ্ডিত সুন্দরলাল, we কুমার এবং আনন্দ ব্রহ্মচারী 
প্রভৃতি কয়েকজনকে নিমন্ত্রণ করিয়া একটু ভালমত খাওয়ান হইল। 
এই উপলক্ষ্যে মাও আজ সকালেই নীচে নামিয়া আসিলেন। সকলে 
এই yaki মার একটু দর্শনও পাইল। 

গতকাল মা কথায় কথায় বলিতেছিলেন যে ম! স্থম্মে দেখিয়াছেন 

অনেক অনেক লোক মহাপ্রভুর কাছে 
সুহাপ্রভু NICE মার আসিয়া উদ্ধারের জন্য প্রার্থনা জানাইতেছে। 
IA দর্শন | 
হরিবাবার আশ্রমের আনন্দ ব্রহ্মচারীর AA 

পুরুষদের মধ্যে কাহারে! সঙ্গে দুইটি স্ত্রীলোকের যোগাযোগ ছিল। 
তাহারাও এ ace মিলিয়া কাতরভাবে উদ্ধারের জন্য প্রার্থনা 
করিতেছে | ৃ 

শ্রীহরিবাবাজীও গুনাইলেন যে কাশী হইতে একজন সাধু আসিয়া- 
ছেন তিনি সেখানে থাকাকালেই দর্শন পাইয়াছিলেন যে স্বয়ং মহাপ্রভু 
এখানে আশ্রমে আসিয়াছেন। তিনি নিজেই ২৩ fra পরে আসিয়া 
দর্শন করিয়া গেলেন। আরও কয়েকজনের মুখে শুনা গেল যে 
তাঁহারাও সাক্ষাৎ মহাপ্রভুরই দর্শন পাইয়াছেন। ম নিজেও সর্বদাই 
সকলকে বলিতেছেন__“দেখ দেখ, কি সুন্দর মৃত্তি হইয়াছে। মহাপ্রভু 
a করিয়া আসিয়াছেন।” মূর্তি দুইটি সত্যই বৃন্দাবনের বিশেষ দর্শনীয় 
বস্তুর মধ্যে স্থান পাইয়াছে। বহু তীর্ঘযাত্রীর দল দূর দূর হইতে 


Sri Sri Anandamayee Aghram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
ছাঁদশ ভাগ 
এই fe দর্শনের জন্য আসিতেছেন।  অষ্টধাতুর এইরূপ বড় qf 
সচরাচর কোথাও দেখা যায় না। সকলেই একবাক্যে শিল্পীর উচ্ছুসিত 
প্রশংসা করিতেছে। মহাপ্রভু ও নিত্যানন্দের মৃত্তি দেখিয়া আমারও 
প্রবল ইচ্ছা হইয়াছে যে মার ২১টি statue করাইয়া রাখ! হয়। 
নিতাই পালের সহিতও এই সম্পর্কে আলাপ করিয়ছি। 


১৭ই মা, ১৯৫৫ 


মার চোখটি কোনও প্রকারেই ভাল হইতেছে না। আলো লাগা 
মাত্র জল পড়িতে আরম করে। কত লোকে কত রকম SU 
আনিয়া দিতেছে । কিন্তু যে সব $w নিশ্চিত সারিয়া যাইবার 
আশা তাহা প্রয়োগ করিয়া মার রোগ আরও বাড়িয়া যায়। আমরা 
জানি যে মার নিজের খেয়াল না হইলে চিকিৎসক ai ওষধে কিছুই 
হইবার না। 

আজ সন্ধ্যায় শ্রীযুক্ত বি, কে, শাহ দিল্লী হইতে মোটরে আসিয়া 
পৌছিলেন। সঙ্গে ডাক্তার বলরামও আসিয়াছেন। New Indiag 
আরও কয়েকজন সঙ্গে আসিয়াছেন। 

. গতবার তিনি যখন কাশীতে আসিয়াছিলেন একটি Tape Recor- 
der আমার নিকট রাখিয়া যান। এবার শিবরাত্রির দিন কিছু 
recording হইয়াছিল। তাহার পর আর সুযোগ হয় নাই। 
মেশিনটি চলিয়া যাইবে তাই এবার কোনও রকমে মার একটু কথা 
বা গান record করা যায় কিনা সেই চেষ্টা করা হইতেছে | কিন্ত 


F 249 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public আমা maai by eGangotri 


মারত এসব বিষয়ে কোনও খেয়ালই নাই। বিশেষ প্রার্থনা করিলেও 
কিছু হইবে না। মার এক একটি কথা অমুল্য। তাহা এইভাবে 
aft record করিয়া রাখা হয় তবে ভবিষ্যতের অমূল্য সম্পদ হইবে। 


২৬শে মাচ্চ, ১৯৫৫ 


আজ সকালে forint মোটরে করিয়া দিল্লী হইতে এক বিরাট 
পার্টি আসিয়া afer) টিহরীর রাজমাতা এবং সেই সন্ধে শ্রীমতী _ 
রাজেন নেহরু, নেপালের রাজদূতের Ñ, 


মাতৃ Dh রাণী, চারখারীর রাজমাতা এবং আরও অনেকে 
সরল। দেবী, চার- 

2 | র্‌ 
খারীর রাজমাতা মার দর্শনের জন্য আসিয়াছেন। ইহার! 
ও শ্রীমতী রাজেন সকলেই অতি অল্প সময়ের মধ্যে মার প্রতি 
নেহরু। বিশেষ SRS হইয়া পড়িলেন। শ্রীমতী 


নেহরুর কাছে শুনিলাম যে রাজমাতার সঙ্গে 
এবার চীনদেশে তাহার পরিচয় হইয়াছে। তিনি পূর্বে কখনও মার 
দর্শন করেন নাই | খুবই মিশুক প্রকুতির। অতি অল্প সময়ের 
মধ্যেই সকলের সঙ্গে খুব ভাব করিয়া ফেলিলেন। যেন কতদিনের 
পরিচয় | 
নেপালের রাজদূত ৬রাজা বিজয় সামশেরের স্ত্রী রাণী সরলা 
দেবীকে দেখিলাম খুবই ছুঃবী। স্বামীর আকস্মিক মৃত্যুতে সমস্ত 
চেহারার মধ্যে যেন বেদনা ফুটিয়া উঠিয়াছে। হঠাৎ কিছুদিন পূৰ্ব্ব 
দিল্লীতে তাহার স্বামী স্নান করিতে গিয়া Electrically heated 


Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


bath tub4 shock লাগিয়া সঙ্গে সঙ্গে মারা যান। সংবাদ পত্রে 
এই সংবাদ পূর্বেই সকলে পাইয়াছে। শোনা গেল ভারতে বৈদেশিক 
সব রাজদুতের মধ্যে তিনিই কনিষ্ঠতম এবং জনপ্রিয় ছিলেন। মাকে 
দেখিয়া খুবই শান্তি পাইয়াছেন। মার ma অনেকক্ষণ ধরিয়! একান্তে 
কথা বলিয়া প্রাণের জাল! জুড়াইবার চেষ্টা করিলেন। 

মহারাণী লীলা রাজ্যলঙ্মী তিনিও বিশেষ ছুঃখী। তাহার স্বামী 
চারখারীর মহারাজাও হঠাৎ কিছুদিন পূর্বে দিল্লীতে হোটেলের মধ্যে 
মারা যান। তিনি নেপালের ভূতপুর্বব প্রধান মন্ত্রী মহারাজা মোহন 
সামশেরের FDI এখন স্বামীর মৃত্যুর পর হইতে পিতার সহিত 
atatea? আছেন। রাণী সরলাও উপস্থিত সেখানেই আছেন। 
তাহাদের aa আরও অনেকে আসিয়াছেন। তাঁহারাও মার দর্শন 
করিয়া এবং মার কথা শুনিয়া বিশেষ মুগ্ধ হইয়াছেন। আজ বিকালেই দিল্লা 
ফিরিয়া যাইবার কথা ছিল। কিন্তু তাঁহাদের মাকে এত ভাল 
লাগিয়াছে যে তীহারা মাকে ছাড়িয়া যাইতে ইচ্ছুক না। একমাত্র 
টিহরীর রাজমাতা ভিন্ন অন্য কাহারো বিছানাপত্র কিছুই নাই। 
আশ্রম হইতে সকলের কোনও ভাবে শুইবার ব্যবস্থা করিয়া crea 
হইল। রাত্রে তাহারা মার নিকট আশ্রমেই থাকিয়া গেলেন। 


stat TH, ১৯৫৫ 


আজ সন্ধ্যাবেলায় একটি আকম্মিক দুর্ঘটনা ঘটিয়া গেল। 
মহাপ্রভুর মন্দিরের সন্গুে গ্রগ্রীহরিবাবার কীর্ধুনের ব্যবস্থা হইয়াছে। 
. ৭৫ J 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi ` 


CCO. In Pubi Amta 10 by eGangotri 


মা নিজে দীড়াইয়া থাকিয়| সমস্ত ব্যবস্থা দেখাইয়া দিতেছেন। সঙ্গে 
আরও অনেকে আছেন। মা মন্দিরের 


লে উপরে আছেন। আমাকেও সেইখানে গিয়! i 
t 
8৪ প্রাপ্তি y স্ট্রেচারের উপরে শোয়াইয়৷ দেওয়া হইয়াছে। 


হরিবাবাজী আসিয়া আশ্রমে পৌছিয়াছেন 
দেখিয়া খুব তাড়াহুড়া করিয়া নীচে নামিতে গিয়া বেতালে ডান পা 
পড়িয়া পায়ের পাতাটি সম্পূর্ণ মচকাইয়া গেল। সমস্ত শরীরের বোঝা 
পায়ের উপর আসিয়! পড়ায় মা একেবারে বসিয়া পড়িলেন। হঠাৎ খেয়াল 
হইল যে হরিবাবাজী আসিয়া পড়িয়াছেন। তাড়াতাড়ি দীড়াইবার চেষ্টা 
করিলেন কিন্তু দাড়াইতে পারিলেন না মন্দিরের সিড়ির উপরই বসিয়া 
পড়িলেন। সঙ্গে সঙ্গে বহু লোক ছুটিয়া আসিল। কেহ বলিল পা ডলিয়া 
দিতে__কেহ বলিল চুণ হলুদ লাগাইতে-_-কেহ বলিল আরও কিছু করিতে | 
কিন্ত মা নিজে খেয়াল করিয় বলিলেন একটি থালা ও ঠাণ্ডা জল আনিতে | 
মা সেই থালার উপর পা-টি চাপিয়া ধরিয়া জলের ধারা দিতে লাগিলেন। 
বরফ আসিলে তাহা জলের মধ্যে মিশাইয়া দেওয়া হইল। 

অসহ ব্যথা কিন্তু মার মুখের ভাব দেখিয়া কিছুই বুঝিবার উপায় 
নাই। চুপ করিয়া বসিয়| হরিবাবাজীর কীর্তন শুনিতেছেন। পরমানন্দ 
স্বামী ব্যস্ত হইয়! আসিয়া মাকে জিজ্ঞাসা করিলেন ডাক্তার আনাইবার 
জন্য । মা তখন নিষেধ করিলেন। সেইভাবে জলের ধারাই দেওয়া 
হইতে লাগিল। কিছু পরে মা বলিলেন মথুরার সিভিল সার্জন ডাঃ 
মল্লিককে আনাইবার্‌ জন্তয। তিনি বহুদিন ধরিয়া মার সঙ্গে পরিচিত। 
পানু সঙ্গে সঙ্গে মোটর লইয়া মথুরায় চলিয়া গেল। 


মা এদিকে প্রায় ছুই ঘণ্টা কাল পায়ে জল ঢালিয়া সেই একই 


Sri Sri Anandamaye Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


ভাবে পা-টি রাখিয়া মন্দিরের সিঁড়ির উপরই বসিয়া রহিলেন। কীর্তন 
শেষ করিয়া হরিবাবা চলিয়া গেলেন। তিনি এবং সঙ্গীয় কেহই বুঝিতে 
পারিলেন না যে মার আঘাত কত গুরুতর হইয়াছে। বাহির হইতে 
দেখিয়া তাহার! অনুমান করিলেন যে হয়ত সামান্য চোট লাগিয়াছে মাত্র । 

রাত্রি দশটার পরে te সিভিল সাঞ্ৰনকে লইয়া আসিল। তিনি * 
gin বলিলেন X-ray করা আবশ্তক। তবে উপস্থিত তিনি একটি. 
তারের Splint দিয়া ভাল করিয়া ব্যাণ্ডেজ করিয়া দিলেন এবং আধ 
ঘণ্টা পর পর একটি lotion দিয়! স্থানটি ভিজাইয়া রাখিতে বলিলেন। 
Bandage করিবার পরে মাকে চেয়ারে বসাইয়া সকলে মিলিয়া ধরিয়া 
উঠান হইল। মা উপরের ঘরে যাইতে রাজী না হওয়ায় হরিবাবার 
কুটিয়ায় নীচের ঘরে মাকে নিয়া শোয়াইয়া দেওয়া হইল। এখানে 
মা একান্তে থাকিবেন বলিয়া মার খেয়াল। 

মাকে এই অবস্থায় কেহ কখনও দেখিয়াছে বলিয়া মনে হয় না। 
'ওদিকে মা কুটিয়ায় সর্বদা কোনও মেয়েদেরও ace থাকিতে দিবেন 
না। মা বলিলেন__“কোনও ভাবে ছেলেদের দিয়াই হয়ে যাবে৷?” আমার 
দুর্ভাগ্য-_-আমিও বিশেষ শয্যাগত। মার কোনই সেবায় লাগিতে 
পারিতেছি না। এমন কি মাকে গিয়া দেখিবার ক্ষমতাও নাই। রাত্রে 
মার কুটিয়ার বারান্দায় স্বামীজী, পান্থ ও Say sath রহিল। 
মেয়েদের আর কাহাঁকেও মা থাকিতে দিলেন না। 


sal এপ্রিল, ১৯৫৫ 
সকালে উঠিয়া গুনিলাম রাত্রে মার ব্যথা খুবই বেশী ছিল। 


৭৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Publica) Shaq ina faieiseetion by eGangotri 


সিভিল aers সংবাদ দিলে তিনি নিজেই আজ চলিয়া আসিলেন। 
কিছুক্ষণ পর মাকে স্ট্রেচোরে বসাইয়া মোটরে করিয়া স্থানীয় একটি 
হাসপাতালে লইয়া যাওয়া হইল। হাসপাতালেও মাকে ওঁ ভাবেই 
নামান হইল। হাসপাতালের মালিক নিজে হাত cate করিয়া 
দরজায় দীড়াইয়া ছিলেন। মাকে বলিলেন_-“এতদিনে আমার 
হাসপাতাল ধন্য হইল। আজ মায়ের pater পড়িল।” একেত মা 
নিজে গিয়াছেন__-তাহা ছাড়া সিভিল সাজ্জন সন্মুখে দীড়াইয়া সব 
কিছুর ব্যবস্থা করিতেছেন সুতরাং হাসপীর্জীলের সাজ্জন নার্স প্রভৃতি 
সকলেই SE! হাসপাতালের মধ্যেও মার দর্শনের 'জন্য ভীড় 
লাগিয়া গিয়াছে। তাহার মধ্যে ডাক্তার-সার্জ্জন, নার্সপরিচারক, রোগী 
প্রভৃতি সকলেই আছে। মা যে স্বয়ং একজন রোগী সাজিয়া আজ 
হাসপাতালে আসিয়াছেন তাহা যেন বিশ্বাসই হইতেছিল না। হাস- 
পাতালের Superintendent ও Civil Surgeon দুইজনেই মার 
পায়ের X’-ray বিশেষ ay করিয়া নিলেন। প্রথম ছুইটি plate খুব 
ভাল উঠিল না সেইজন্য আরও দুইট নেওয়া হইল। ভাল করিয়া 
Screenings করা হইল। আঘাত মার পায়ে লাগিয়াছে। যদি 
report ভুল হয় তবে তাহাদের নিতান্ত লজ্জিত হইতে হইবে সেইজন্য. 
হাসপাতালের কর্তৃপক্ষ বিশেষ সাবধান হইতে চান। কিন্তু ৪খানা 
plate নিয়াও তিনি নিশ্চিন্ত হইতে পারিলেন al যে মার পায়ে 
সত্যই fracture হইয়াছে কিনা। অগত্যা তিনি সকল plates নিজের 
চেম্বারে লইয়া গ্েলেন। মাকে হাসপাতাল হইতে আবার মোটরে 
করিয়] ফেরৎ আনা হইল | 

সারাদিন-রাত মা বিছানায় শুইয়া রহিলেন। ব্যথা যথেষ্ট আছে এখনও | 


Sri Sri Anandamayeé Kshram Collection, Varanasi 


000. In Public Domain. Digitization by eGangotri 
দশ ভাগ 


aqi এপ্রিল, ১৯৫৫ 


আজ সকালে যোগেনবাবু সিভিল সার্জনের নিকট হইতে সংবাদ 

লইয়া আসিলেন যে তাঁহার অনুমান পায়ের একটি স্থানে কিছু 
crack হইয়াছে। সেইজন্য আগামী কাল সকালে আসিয়া তিনি 
Plaster করিয়া দিতে stai কিন্তু মার পা এইভাবে plaster 
করিয়া রাখিতে কেহই সন্মত হইল না। RA বেশী দূরে না। 
সেখানে বহু বড় বড় Surgeon ও Radiologist আছেন। স্থানীয় 
Civil: Surgeonga উপর অবিশ্বাসের ভাব কাহারো নাই। 
মানুষ মাত্রেরই ভুল হওয়া স্বাভাবিক। তাই সকলের মনের wey 
জন্য অন্যান্ত বড় বড় Specialist দেখানই যুক্তিযুক্ত মনে হইল। 
মায়ের শ্রীচরণে আঘাত লাগিয়াছে যদি বিশেষ ভাবে চিকিৎসার 
ব্যবস্থা না করা হয় তবে অন্য দশজনেই বা fe বলিবে? মায়ের 
জন্য বন্বেকলিকাতা যে কোনও স্থান হইতে এরোপ্লেনে করিয়াও 
সার্জন আনান মোটেও কষ্টসাধ্য না। বিশেষতঃ শ্রীযুক্ত বি, কে, শাহ 
আমার ন্যায় নগণ্য ব্যক্তির ese না কত কি করিয়াছেন। মার 
পায়ে এইরূপ আঘাত লাগিয়াছে জানিলে তিনি না জানি কত ব্যস্ত 
হইবেন। 

এসব সম্বন্ধে মার অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নাই। মার 
নিকট সব অবস্থাই সমান। মারত কোনও কষ্ট বোধ নাই। তথাপি 
আমাদের দিকে ও সিভিল সার্জ্জনের মনের দিকে Staten মা বলিলেন 
- “তোমরা ইচ্ছা হইলে পরে প্লেট অন্তকে দেখাইতে পার। এখন 
সিভিল ea যাহা করিতেছে তাহাই করিতে দাও। যাহা হইয়া 


৭৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publick BUAAREon by eGangotri 


যায় তাহাই ঠিক।» মার ইচ্ছাই যে পূর্ণ হইবে তাহা সর্বাপেক্ষা 
বড় সত্য। তাই মায়ের কথার প্রতিবাদ না করিয়া সিভিল সার্জনের 
উপরেই সব ভার ছাড়িয়া mea হইল। অপর দিকে "সাগামী- 
কাল সকালেই সমস্ত প্লেট সহ পান দিল্লী যাইয়া সেখানে প্রসিদ্ধ 
Radiologist ডাঃ বেদপ্রকাশকে দেখাইবে স্থির করিলাম । 


ওরা এপ্রিল, ১৯৫৫ 


প্রীমান পান্থ আজ ভোরে প্লেট সহ দিল্লী রওনা হইয়া যাইবার 
পরই ডাঃ মল্লিক প্র্যাস্টারের সমস্ত সরঞ্জাম সহ আসিয়া উপস্থিত। 
তবে শেষ পধ্যন্ত তিনি স্থির করিলেন elastic plaster লাগান | 
আমরা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। ডাক্তার মল্লিক পায়ের 
বর্তমান ব্যাণ্ডেজটি খুলিয়া খুব শক্ত করিয়া elastic plaster বাধিতে 
লাগিলেন। ডাক্তারদের নিয়মানুসারে তিনি বারবার মার মুখের দিকে 
তাঁকাইতেছিলেন যে বিশেষ কষ্ট হইতেছে কিনা । কিন্তু ম! হাসিয়া 
বলিলেন--“বাবা, এ শরীরটার মুখ দেখে তুমি কিছুই বুঝতে পারবে না” 
সত্য সত্যই তিনি ঠিক মত, বুঝিতে না পারিয়া plaste খুব বেশী 

শক্ত করিয়া বাধিয়া চলিয়া গেলেন। ফল অতি শীঘ্রই বিপরীত হইয়া 
দাড়াইল । পায়ের সমস্ত sieht ফুলিয়া ব্যথা অত্যন্ত বাড়িয়া! 
গেল। ন্ধ্যাবেলা ডাঃ মল্লিক আসিয়া নিজেই লজ্জিত হইলেন। 
সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতেই বাধ কাটিয়া" ফেলিলেন। ব্যাণ্ডেজ 
খুলিয়া পায়ে একটু 19৫6 মালিশ করিয়া পুনরায় ভাল করিয়া ব্যাণ্ডেজ 
বাঁধিয়া দিলেন। 


Sri Sri Anandamayee linen Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
alent ভাগি 


৪ঠা এপ্রিল, ১৯৫৫ 


গত রাত্রেই শ্রীমান পান্ন দিল্লী হইতে ফিরিয়া আসিয়াছে। ডাঃ 
বলরামের (যিনি আমার atori করিতেছেন) ma পরামর্শ করিয়া 
plates ডাঃ সন্তোষ সেনকে* দেখান হয়। সপন্তোষবাবু উহা দেখিয়াই 
বলিলেন যে সামান্য fracture হইয়াছে সত্য তবে plaster যেন 
কোনক্রমেই না করা হয়। তাঁহার মতে Belladona paint দিয়] 
হান্কা bandage করিয়া রাখিলে aw দিনের মধ্যে কমিয়া৷ যাইবার 
আঁশা। যদি না কমে তবে মাকে একবার দিল্লী লইয়। যাইতে 
বলিয়াছেন | 

সন্টোববাবুর মত জানিবার পর cite ডাঃ বলরাম সহ দিল্লীর 
অন্য দুইজন প্রসিদ্ধ radiologist দের সঙ্গেও পরামর্শ করে। ডাঃ 
সন্তোষ সেনের মতের উপরে সাধারণতঃ কেহ কোনও রকম মতামত 
প্রকাশ করা সমীচীন মনে করেন all তবুও তাঁহারা plates ভাল 
মত দেখিয়া এই সিদ্বান্তেই আগিয়াছেন যে কোনও fracture হয় 
নাই। যাহাই হউক দেখা গেল যে সকল ডাক্তারেরই মত যে plaster 
করিবার কোনও আবশ্যকতা নাই। 

এদিকে ডাঃ মল্লিক নিজেই কাল সন্ধ্যায় elastic plasters খুলিয়া 
ঢেলিয়াছেন। সুতরাং দিল্লীর ডাক্তারদের সহিত তাঁহার মত বিরোধের 
কোনও অবকাশ রহিল না। 

আজ সন্ধ্যাবেলা ডাঃ মল্লিক যখন bandage করিতে আসিলেন 


* দিল্লীর পুরাতন ভক্ত ডাঃ জে, কে, সেনের পুত্র বিশেষ খ্যাতনামা 
সার্জন ডাঃ সন্তোষ কুমার সেন। 


== ৮১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In 60016 ভ্রীপ্লীফাযাআদ্চমরীত by eGangotri 


তথন মা নিজেই তাঁহাকে বেশ ভাল করিয়া সমন্ত ব্যাপারটা বুঝাইয়া 
দিলেন। তিনি ডাঃ সন্তোষ সেনের নির্দেশ মতই পায়ে Belladona 
paint লাগাইয়া শুধু bandage বীধিয়। দিলেন। 


এই এপ্রিল, ১৯৫৫ 


প্রায় এক সপ্তাহ হইয়া গেল কিন্তু মার পায়ের অবস্থা এখনও 
মোটেও স্বাভাবিক না। meta, বলিয়াছিলেন aw দিনের মধ্যে 
ব্যথা ফুলা না কমিলে মাকে একবার দিল্লী লইয়া যাইতে । কিন্তু 
মার এখনই যাওয়ার কোনও খেয়াল দেখা যায় না। বিশেষত: 
আগামী কাল পর্যন্ত শ্রীহরিবাবাজী এখানে আছেন। 


দিল্লী হইতে পদ্থজদাদা ইতিমধ্যে আসিয়াছিলেন। তাঁহার সহিত 
মার বর্তমান অবস্থা জানাইয়া সম্থোষবাবুর নিকট একটি রিপোর্ট 
পাঠান হইল। তিনি দিল্লী হইতে জানাইয়াছেন যে Belladona 
paint লাগান এবং নিয়মিত fomentation যেন করা হয়| 

এদিকে মার এই পায়ে আঘাতের কথা ধীরে বীরে নানা 
দিকে ছডড়াইয়া পড়ায় চিঠি ও তারের ছড়াছড়ি পড়িয়া গেল। 
সকলেই মার জন্য বিশেষ চিন্তিত হইয়াছেন । was Gye বি, কে, 
শাহ মার এই সংবাদ পাওয়া! মাত্রই দিল্লীতে ডাঃ বলরামের নিকট 
Brea করেন যে তিনি যেন প্রয়োজন হইলে দিল্লীর শ্রেষ্ঠ সার্জন 
প্রভতিকে বৃন্দাবন নিয়া যাইতে কোনও বাধা না .করেন। ডাঃ 
বলরামজী এই ফোন পাইয়ই মোটরে বৃন্দাবনে আগিয়া মাকে দেখিয়া 


৮ I 
Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 
গিরাছেন। শ্রীযুক্ত বি, কে, শাহকেও আশ্বাস Ral টেলিগ্রাম করিয়া 
দিয়াছেন যে বিশেষ চিন্তার কিছু নাই। 
ইতিমধ্যে একদিন কথাপ্রস'্ধ মা বলিতেছিলেন-_«এই শরীরের উপর 
এই যে আঘাত ইহা মহাপ্রভূরই বিশেষ কৃপা।” 
“এই আঘাত মহা- ইহাই ভিতর যে বিশেষ কোনও রহস্ত আছে 
রুই বিশেষ কৃপা ।” তাহা আমরা স্পষ্ট বুঝিতে পারিতেছি 
কিন্ত সমস্ত ব্যাপারটি যে আমর! কবে জানিতে পারিব তাহা বলা 
কঠিন। মা আবার কাহারো পত্রের উত্তরে লেখাইয়াছেন_“এই আঘাত 
মহাপ্রভূরই বিশেষ ক্রিয়া। মহাপ্রভুর উপস্থিতির ইহ! সাক্ষাৎ প্রমাণ ৷” 
কিন্ত ভিতরের কথাটি a1 প্রকাশ করেন নাই। 


মহাপ্রভুর yfe প্রতিষ্ঠা সম্বন্ধে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনার 
উল্লেখ করিতেছি। প্রতিষ্ঠার কথা যখন প্রথম কাশীতে হয় তখন 
শ্রীহরিবাবাজী বলিয়াছিলেন যে স্থাপনার সমস্ত ব্যবস্থা তিনিই করিয়া 
দিবেন। তাই এখানে মৃত্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রতিটি খুটিনাটি জিনিষও 
তাহাকে জিজ্ঞাস! করিয়াই করা হইয়াছে | 


অনেক মন্দিরে সচল ও অচল বিগ্রহও থাকে। তাহা ছাড়া 
আবার AME থাঁকে। যন্ত্রের উপরই নিত্য পুজা এবং যন্ত্েরই বিধিমত 
শয়ন ইত্যাদি হয়। যখন মহাপ্রভুর qf স্থাপনার কথা হইয়াছিল 
তখনই এই কথ! হয় যে মন্দিরে ভোগমৃদ্তি না রাখিয়| waz রাখা 
হইবে। যেদিন প্রতিষ্ঠার কথা সেদিন মা যখন মন্দিরের সম্মুখে গেলেন 
তখনই মার হঠাৎ খেয়াল হইল যে কি যেন হয় নাই। কিন্তু তাহা 
মা তখন মুখে প্রকাশ করিলেন ail প্রতিষ্ঠাও হইয়া গেল। : 


৮৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publicis ASEtion by eGangotri 


ইহার ২৩ দিন পরে মা যোগেনদাকে* জিজ্ঞাসা করিলেন__“বাবা 
প্রতিষ্ঠাত হয়ে গেল। কিন্তু যন্ত্র কৈ?” যোগেনদ] বলিলেন যে তাহাত 
হয় নাই। এই বিষয়ে আচাৰ্য্য ও «tila সহিতও কথা হইয়াছিল। 
কিন্তু আশ্চর্য্য যে যন্ত্র HICH তীহারাও কিছুই বলেন নাই। 

রাধারমণজী মন্দিরের শ্রীছোটেলালজীকে- হরিবাবাজী বিশেষ ata 
করেন। Awa মা তাঁহাকে জিজ্ঞাসা করিয়া Ake যন্ত্র প্রতিষ্ঠা 
করিতে নির্দেশ দিলেন | i 

ওঁ সময় মার শরীরট! ভাল যাইতেছিল all চোখ দিয়া aKT 
জল পড়িত এবং সেইজন্য বাহিরে খুবই কম আসিতেন। মা একদিন 
মনোহরকে বলিয়াছিলেন শ্রীহরিবাবাকে অনুরোধ করিবার জন্য তিনি যেন 
আসিয়া মার ace একটু বিশেষ কথা বলেন। কিন্তু পরে হরিবাবার 
লোকদের মধ্যে কেহ আসিয়া খবর দিল যে তাঁহার শরীরটাও ভাল না 
তাই তিনি আসিতে পারিবেন না। তখন মা বলিলেন_্যাহা হইবার 
তাহাই হইবে। পিতাজী যখন এই কথা বলিয়া পাঠাইয়াছেন তখন 
আর আসিবার দরকার নাই।”» পরে মা আবার বলিয়াছেন__"এই 
শরীরটার খেয়াল হইল এইরূপই হইবার। মহাপ্রভু তোমার ব্যবস্থা 
তুমি নিজেই 'করিয়া নেও 1” 

আরও একটি ঘটনা এই যে মৃত্তি স্থাপনার সময়ই মা. আচার্ধ্যকে 
বলিয়! দিয়াছিলেন যে ঠাকুরের উত্থান হইতে শয়ন পর্য্যন্ত সমস্ত বিধি 

* বৃন্দাবনের বর্দমানকুপ্জের মানেজার শ্রীযোগেন্দ্রনাথ ভট্টাচার্য্য, 
stot! ইনি মায়ের একজন পুরাতন ভক্ত এবং আশ্রমের বিশেষ 
সহায়ক | 


Sri Sri Anandamayee Kram Collection, Varanasi 


500. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


পুজারীকে যেন লিখিয়া দেন। ব্রহ্মচারী কুন্সুম পুজা করিবে তখন 
স্থির ছিল। পরে হরিবাবার আশ্রমের মনোহর পুজা করিতে আরন্ত 
করে। স্থাপনার পর একদিন মা নিজেরই খেয়ালে কুস্থুমকে ডাকিয়া 
জিজ্ঞাসা করিয়া জানিলেন যে বিগ্রহের শয়ন কোনও মন্ত্র পাঠ করিয়া 
দেওয়া হয় না। তাহাকে মন্ত্র কেহই বলিয়া দেয় নাই। 

সাধারণতঃ দেখা যায় মৃত্তিকে শয়ন দেওয়া হয়। কিন্তু আমাদের মুগ্তি 
বিশেষ ভারী বলিয়া তাহা সম্ভবপর না। দ্বিতীয়তঃ-__যন্্র শয়নও হয়। কিন্ত 
এখানে Ie প্রতিষ্ঠা হয় asi তৃতীয়তঃ__মন্ত্র শয়নও হইয়া থাকে। 
কিন্তু FAA সে IBS জানে না। 

মা ইহা শুনিয়া বেশ একটু গম্ভীর হইয়া গেলেন। দেবতাকে 
আবাহন করিয়া শয়ন দেওয়া হয় ail ইহা কত বড় অপরাধের 
কথা। কিন্তু সম্পূর্ণ ঘটনাটি আন্মপুর্বিক গুপ্তভাবে রহিল। ২৩ জন 
ছাড়া আর বিশেষ কেহই জানিতে পারিল না। মাত পূর্বেই বলিয়া 
রাখিয়াছেন__“মহাপ্রতু! তোমার ব্যবস্থা তুমিই করিও ।» 

সংবাদ আসিল যে হরিবাবা পুণিমার পরই বৃন্দাবন হইতে অন্যত্র 
যাইবেন। তাই যন্ত্র প্রত্ঠাও পূর্ণিমার fra হওয়া fea হইল। মা 
হরিবাবাকে AA হইতেই বলিয়া রাখিলেন যে পূর্ণিমার দিন কিছু কাজ 
আছে। সেদিন তাহাকে আসিতেই হইবে। ; 

এদিকে প্রথম afa মন্দিরে যন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল সেইদিন 
হরিবাবা সংবাদ পাঠাইলেন যে সন্ধ্যার সময় মহাপ্রভুর মন্দিরের সন্মুখে 
: তিনি কীর্তন করিবেন। সন্ধাবেল! মন্দিরে আরতি হইতেছে। মা 
দরজার সামনে দীড়াইয়া আছেন। এই সময়ে হ্রিবাবা আসিয়া 
পৌঁছিয়াছেন। মার খেয়াল হইল যে হরিবাবার নিকট যাইবেন 


৮৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public BEEN RAEN by eGangotri 


al মহাপ্রভুর নিকটই থাকিবেন। মা আবার নিজের মনেই ঝলিলেন__ 
“সবই মহাপ্রভু” এই বলিয়া তাড়াতাড়ি নামিতে গিয়া মা পায়ে 
আঘাত পাইলেন। নামিবার সময় মার শরীর যেন অসম্ভব ভারী 
হইয়। যায় এবং পায়ের পাতাটি অকস্মাৎ ধনুকের মত IET গেল। 

আশ্চর্য্য পূর্বব দিনই মা বলিতেছিলেন-__“দেখো সাবধান | কেউ 
যেন না পড়ে যায়।” শিব মন্দিরে তখন কাজ চলিতেছিল। মা 
পরমীনন্দ স্বামী ও মজুরদেরও সাবধান করির। দিয়াছেন। পরমানন্দজী 
আগিয়া মার নিকট সংবাদ দিলেন যে কোথায় নাকি একটি মোটরবাস, 
পড়িয়া গিয়াছে, আবার একট লোকও নাকি কোথা হুইতে পড়িয়া 
গিয়া আঘাত পাইয়াছে। “ মা শুনিয়া বলিলেন-“ইহাতে কাটিলে হয়।” 
পরে সেদিন পায়ে চোট লাগার পরে মাকে যখন চেয়ারে করিয়া 
কুটিয়ায় লইয়া যাওয়া হইতেছিল তখন মা বলিয়া উঠিলেন__«এই 
রূপটাই কালকে দেখা হয়েছিল। কাকে আর দেখা হবে? - 
নিজেকেই নিজে |” 

আঘাত লাগার পরদিন হুরিবাখ| আসয়। মার নিকট বিশেধরূপে 
দুঃখ প্রকাশ করিয়াছেন যে মহাপ্রভু স্থাপিত হইবার পরই মা 
এইভাবে আঘাত পাইলেন। হরিবাবার মনে হইয়াছে যে তাহার সহিত 
aft বিন্দুমাত্রও মহাপ্রভুর সম্পর্ক থাকিত তবে আর AFAD বোধ হয় 
হইত all মা এই কথা প্রনিয়াই বলিয়। উঠিলেন-_“পিতাজী, 
মহাপ্রভুর সঙ্গে যে বিশেষ সম্পর্ক আছে এবং মহাপ্রভু যে বাস্তবিকই 
প্রকট হইয়াছেন তাহারই নিদর্শন হইল পায়ে চোট পাওয়া।” ইহার 
ভিতরে যে বিশেষ রহস্ত আছে তাহা স্পষ্ট বুঝা গেল। 

গতকাল হরিবাবা যখন মার কুটিয়ার সম্মুখে কীর্তন করিতে 


Sri Sri Anandamayee Asim Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
aits ভাঁগ 


আসিয়াছিলেন তখনও তাহার সহিত মার এই সব বিষয়ে বিস্তারিত 
কথা হয়। ঘরে আনন্দ ব্রগ্মচারীজী, পরমানন্দ স্বামী, যোগেনদা এবং 
আমি মাত্র ছিলাম। মা হরিবাবাকে বলিতেছিলেন_“পিতাজী, যন্ত্র বলা 
সত্বেও আনা হয় নাই। মন্ত্র শয়নও হয় নাই। শয়ন যদি না দেওয়া 
হয় তবে অপরাধ হয় কিনা? : তখনই এই শরীর বলিয়ছিল যে 
মহাপ্রভু তোমার ব্যবস্থা তুমিই করিয়া frei এক হর ভাবের পুজা। 
আর যদি বিধিমত পুজা করিতেই হয় তবে সেই মতই করা 
দরকার |” 

আবার বলিতেছেন_-«“এই শরীরের পায়ে চোট লাগিল-_শরীর 
বিশেষ ভারী বলিয়া মনে হইল। বল বল, পিতাজী! ইহা মহাপ্রভুর 
বিশেষ কপা কিনা?” 

যোগেনদা বলিলেন__“মাতজীর এইরূপই হইয়া থাকে । এলাহাধাদে 
যেবার ৬ছুর্গাপুজা হয় তখন প্রতিমা farsa দিবার সময় যখন 
বাহিরে আনা হয় সেই সময় সধবা স্ত্রীলোকের! দেবীর কপালে সিন্দুর 
লাগাইয়া থাকে। মা সেই সময় স্ত্রীলোকদের ভীড় দেখিয়াই 
বলিয়ছিলেন যে দেবীর গায়ে যেন চোট না লাগে। কিন্তু আমরা 
বিশেষ সতর্ক থাকা সবেও পরে দেখি যে দেবীর একটি tg 
ভা্গিয়া গিয়াছে। আমরা কিন্তু কোনও উচ্চবাচ্য না করিয়। দেবী afe 
aaa বিসৰ্জ্জন দিয়! আসিলাম। ফিরিয়া আসিয়াই শুনি যে ata 
পায়ে বিশেষ চোট লাগিয়াছে।” AN 

মা এই কথা শুনিয়। শুধু হাসিতে লাগিলেন। আর কিছু 
বলিলেন না। ' 

আজ পূর্ণিমা। AM কথা অনুসারে মারই ঘরের মধ্যে আজ 


৮৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Bein আঠা" by eGangotri 


মহাপ্রভুর যন্ত্র প্রতিষ্ঠা হইয়া গেল। যোগেনদাই সমস্ত অনুষ্ঠান কার্ধা 
সম্পন্ন করিলেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত মা কিছু না খাইয়া 
বসিয়াছিলেন। দীর্ঘ সময় বসিয়া থাকাতে পরে পায়ের ফুলা এবং 
ব/থাও কিছুটা বেশী মনে হইল। কিন্তু মা নিজ খেয়ালে যাহা 
করিয়া যাইতেছেন তাহাতে কে বাধা দিবে? 


৮ই এপ্রিল, ১৯৫৫ 


আজ খুব ভোরে হরিবাবাজী চলিয়া গেলেন। এই সামান্য কয় 
দিনের মধ্যে যে এত ঘটনা ঘটিয়া গেল তাহা কেহ স্বপ্নেও ভাবিতে 
পারে নাই। তবে AFS RI এখনও সকলের নিকট গোপনই 
রহিয়া গেল। সকল কথা কোন দিন প্রকাশ কিবা খেয়াল মার 
আদে হইবে কিনা জানি না। 

মার পায়ের ফুল! ও ব্যথা এখনও আছে। এই অবস্থায় আমার 
সহিত একত্রে সোলন যাওয়া ডাক্তাররা] নিষেধ করিতেছেন। মারও 
কিছুদিন এখানে একান্তে থাকারই খেয়াল দেখা যাইতেছে। আমার 
১১ই রওনা হইবার কথা হইয়াছে। 


১১ই এপ্রিল, ১৯৫৫ 


গতকাল মার নির্দেশ মত কেশবানন্দ স্বামী, উপেন মহারাজ 
প্রভৃতি ৬।৭ জন সোলন রওনা হইয়া গিয়াছেন। আমি আজ সকালে 


Sri Sri Anandamayee Adam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


আগ্রা প্যাসেঞ্জারে frat রওনা হইলাম। আমার সঙ্গে বুনি, পুষ্প, 
রেণু, পান, কুসুম প্রভৃতি ৭৮ জন যাইতেছে । মা এখানেই থাকিয়! 
গেলেন। সঙ্গে ছেলে-মেয়েদের মধ্যে কেহই বিশেষ রহিল all fee 
দিন হইতেই বিশেষ লোক জন সঙ্গে রাখার: খেয়াল যেন মার দেখ! 
যায় না। 

দিল্লী স্টেশনে আসিয়া! sie Bb) সেখানেই কাটাইয়! রাত্রের 
গাড়ীতে সোলন রওন] হইবার কথা । ইতিমধ্যে একটি কথা এই যে কিছু- 
দিন ধরিয়া তলপেটের নীচে একটি যন্ত্রণা অশ্লভব করিয়া আসিতেছি। 
ব্যথা অনেক সময় অসহ্‌ বলিয়াও মনে হয়। AA হইতেই টিহরীর 
রাজমাতার নিকট তার করিয়া রাখা হইয়াছে যে তিনি যেন একজন 
ভাল Lady Doctor আনিয়া স্টেশনেই আমার পরীক্ষার ব্যবস্থা 
করেন। এদিকে স্টেশনে পৌঁছিবামাত্র প্থজদা আসিয়া বলিলেন যে 
আজই সন্ধ্যায় ডাঃ সন্তোষ সেনের Nursing Home তাহার স্ত্রীকে 
দিয়া আমার পরীক্ষার ব্যবস্থা হইয়াছে। সন্ভোষবাবুর স্ত্রী সীতাও 
একজন বিশেষ খ্যাতনামা চিকিৎসক ৷ Nursing Homea faal যে 
দেখাইতে হইবে তাহা আমাদের পূর্বে খেয়াল হয় নাই। কিন্ত 
একবার পঙ্ধজদা যখন সব কথাবার্তা পাকা করিয়া ফেলিয়াছেন তখন 
একেবারে না যাওয়া শোভন হইবে না মনে হইল। ডাঃ বলরাম 
এবং শ্রীযুক্ত আগরওয়ালজীর বিশেষ আগ্রহ দেখিলাম না। কিন্ত 
তাহাদের বুঝাইয়া তাঁহাদের সঙ্গে লইয়াই স্টেশন হইতে WA 
করিয়া সন্ভোষবাবুর Nursing Homea গেলাম । সেখানে তিনি 
আমাকে পরীক্ষা করিয়া এবং পুরাতন সব X-ray plates দেখিয়া 
বলিলেন আমার মূল রোগ সম্বন্ধেই তিনি সন্দেহযুক্ত। তাই আমাকে 


ve 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Public Daa} aieia by eGangotri 


এখানে ২।৩ দিন থাকিয়া ভাল করিয়া পরীক্ষার্দি করাইয়া যাইতে 
বলিলেন। আমরাত শুনিয়া অবাক হইয়া গেলাম। মাত্র দুই ঘণ্টা 
পরে ট্রেণ ছাড়ার কথা। রিজার্ভেশন ইত্যাদি সব হইয়! গিয়াছে। 
ট্রেণে এতক্ষণে বোধ হয় মাল-পত্রও সব উঠান gal গিয়াছে। 
মহা ভাবনায় পড়িলাম। সন্তোষবাবু নিজ হইতেই বলিলেন__«ভাবছেন 
কেন? মার আশ্রমত আছেই হনুমান রোডে। সেখানে সোজা চলে 
যান। আমি: ভাল করে পরীক্ষা করে তবে RIGA” 

অগত্যা সোলন যাওয়ার ব্যবস্থা . স্থগিত রাখিয়া আমি সোজা 
RRMA রোডে ডাঃ. জে, কে, সেনের বাড়ী চলিয়া গেলাম। site 
ও বুনি স্টেশনে চলিয়া গেল মালপত্র এবং AAA সকলকে ফিরাইয়া 
আনিবার জঙ্য। পথে শ্রীযুক্ত আগরওয়ালজীর সহিত দেখা করিয়া 
AR সব কথা বলিয়া গেল। তাঁহার মত ভদ্রলোক সচরাচর দেখা 
যায় না। আজ আমাদের না যাওয়াতে তিনি বিন্দুমাত্র ega না 
হইয়া বরং আনন্দই প্রকাশ করিলেন যে আমরা এখানে কয়েকদিন 
থাকিতেছি। তিনি নিজে পানুর সঙ্গে মোটরে গিয়া স্টেশন হইতে 
সমস্ত মালপত্র হনুমান রোডের বাসায় পৌছাইবার ব্যবস্থা করিলেন। 
রাত্রি প্রায় দশটার পর সকলে মালপত্র লইয়া আসিলেন। আমার 
শরীর উপলক্ষ্য করিয়া যে সকলকে কতভাবে বিব্রত করিতেছি তাই 
ভাবি। f 

আগামী কাল ভোরেই কালকা পৌছিবার কথা। যোগীভাই 
সিমলা হইতে ambulance আনাইয়া কালকা স্টেশনে রাখার ব্যবস্থা 
করিয়াছেন। হনুমান রোডের . বাসায় পৌঁছিয়াই যোগীভাইকে 
ফোন করিয়া সংবাদ দেওয়া হইল যে আজ রওনা হইতেছি 


Bo 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domai, Digitization by eGangotri 


au) গুনিলাম সোলনে নাকি খুবই বড়-বৃষ্টি হইতেছে। যোগীভাই 
বলিয়াছেন এইরূপ আবহাওয়ার মধ্যে ন! যাইয়া ভালই হইয়াছে। 
ভগবান যাহা করেন তাহাই মঞ্গলের wy! 

ডাঃ সন্তোষ 'সেন বলিয়াছেন থে আমার নৃতন X-ray plates 
দেখিয়! তিনি নিশ্চিন্ত হইলে plaster খুলিয়। ফেলিবার ব্যবস্থা করিবেন। 
তাঁহার এই কথা শুনিয়া স্বভাবতুই একটু চিন্তিত হইয়া পড়িলাম 
যে এই অবস্থায় আমাদের কি করা কর্তব্য। মার নির্দেশ একান্ত 
প্রয়োজন | তাহা ছাড়া ডাঃ সেন মাকেও একবার স্বর দিল্লীতে 
আনার কণা বলিগাছেন। মার পাটি একবার ভাল মত পরীক্ষা 
করা দরকার। সুতরাং সবদিক বিবেচনা করিয়া আজ রাত্রেই 
কুন্ুমকে মার নিকট সমস্ত কথা বলিবার জন্য বৃন্দাবনে পাঠাইয়া 
দেওয়া হইল। Bada বাজমাতা তাহার গাড়ী সঙ্গে দিয়া দিলেন 
মা যদি আসেন। 


১২ই এপ্রিল, ১৯৫৫ 

সকাল ba পরে ডাঃ সন্তোষ সেনের নির্দেশ মত আমাকে 
ambulances করিয়া ডাঃ বেদপ্রকাশের aia নিয়া যাওয়া হইল। 
শুনিলাম তিনি দিল্লীর একজন প্রসিদ্ধ X-ray specialist তিনি 
আমার চারটি প্লেট নিলেন। বেলা প্রায় এগারটা নাগাদ বাসায় 
ফিরিয়া আসিলাম। 

আমরা আশা করিতেছিলাম যে মা হয়ত আজ সকালেই রাজমাতার 
গাড়ীতে বৃন্দাবন হইতে আদিবেন অথবা FFR গাড়ী দিয়া ফেরৎ 


a> 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public ray আগায়? by eGangotri 


পাঠাইয়| দিবেন। বেলা প্রায় তিনটার সময় বৃন্দাবন হইতে কুস্থমের 
টেলিগ্রাম আসিল যে ডাঃ মল্লিকের সম্মতি হইলেই মা দিল্লী আসিতে : 
পারেন। বুঝিলাম মার আসা অনিদ্দিষ্ট। তবে. গাড়ী ও ERAS 
ফেরৎ পাঠাইয়া দেন নাই তাই আশা যে ম! হয়ত আসিবেন। 

সন্ধ্যাবেলা ডাঃ সন্তোষ সেনের Nursing Home হইতে Azar] 
ফোন করিয়া জানাইলেন যে আগামী কাল আমার জন্য একটি spinal 
brace এর মাপ নিতে লোক আসিবে। আমার plaster তিনি 
খুলিয়া ফেলিতে চান। 


১৩ই এপ্রিল, ১৯৫৫ 


বেলা প্রায় দশটা নাগাদ মা হঠাৎ আসিয়া উপস্থিত হইলেন। 
শুনিলাম মা অনেকক্ষণ হয় দিল্লী পৌছিয়া সোজা আশ্রমে গিয়। 
FAI প্রভৃতিকে এবং জিনিষ পত্র সব নামাইয়া 
দিল্লীতে তিন দিন। আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। 
ডাঃ মল্লিককে মা অনেক করিয়া বুঝাইয়। তবে আসিয়াছেন। অবশ্য 
তিনি মার নিকট হইতে কথা নিয়াছেন যে মা bandage খুলিয়া 
ফেলিবেন না এবং এখনই হাটা চলা করিবেন না। ডাক্তার যাহা 
বলিয়াছেন মা তাহাই অক্ষরে অক্ষরে পালন করিতেছেন । 
আমাকে ট্রলিতে করিয়া মার মোটরের নিকট লইয়! যাওয়া হইল | 
ইতিমধ্যে ডাঃ বলরামকে ফোন sata তিনিও আসিয়া উপস্থিত হইলেন | 
মা এখানে ঘণ্টাখানেক থাকিয়া পুনরায় আশ্রমের দিকে রওনা হইলেন। 
ডাঃ বলরাম, HR ও পুষ্প গেল। পান্থ দুপুর বেলা আশ্রম হইতে 


Sri Sri Anandamayee Rhram Collection, Varanasi 


CCO. In Public Doma Sigtization by eGangotri 


ফিরিয়া আসিলে তাহার মুখে গুনিলাম যে মা পথে এক স্থানে গাড়া 
দাঁড়া করাইয়া একান্তে ডাঃ বলরামের nex আমার চিকিৎসা সম্পর্কে 
বিস্তারিত আলাপ করিয়াছেন। আরও শুনিলাম যে কাল সকালে 
ডাক্তার বলরামের ব্যবস্থা মত মার পায়ের X-ray TST হইবে এবং 
তাহার পরে ডাঃ সন্তোষ সেনকে দেখান হইবে। 

মা বিশেষ করিয়া বলিয়! দিয়াছেন যে ডাঃ সন্তোষ সেনের সহিত 
এমন ভাবে কথা বলিতে হইবে যাহাতে তিনি কোনও ভাবে দুঃখিত 
না হন। মোট কথা আমি উপস্থিত যখন aca ডাক্তারদের চিকিৎসাধীন 
আছি তখন তাঁহাদের ace পরামর্শ না করিয়া হঠাৎ plaster খুলিয়া 
ফেলা এবং চিকিৎসার পরিবর্তন করা বোধ হয় ঠিক হইবে না। 

সন্ধ্যাবেল! পদ্কজর্দাকে ACR ALT পানু ডাঃ সন্তোষ মেনের সঙ্গে 
কথা বলিতে গেল। আসিলে শুনিল'ম যে তিনি মোটেও দুঃখিত হন. 
নাই বরং আনন্দের সহিত বলিয়াছেন বদ্ধেতে সকল কথা অবিলগ্গে 
জানাইয়| দ্রিতে। নূতন plates দেখিয়া তিনি বলিয়াছেন যে মূল রোগ 
এখন আমার নাই বলিলেই হয়। OIR তাহার মত যে এখন 
plaster খুলিয়া ফেলিয়া spinal biace ব্যবহার করিয়া হাটাচল! 
করা উচিত। 

রাত্রি প্রায় সাড়ে এগারটায় aa ও det ফিরিয়া আসিলে 
গশুনিলাম যে মার নিকট সন্ধ্যাবেলা বহু লোক একত্রিত হইয়াছিলেন। 
Beda রাজমাতা আজ রাত্রিটা মার কাছেই থাকিতেছেন। 


১৪ই এপ্রিল, ১৯৫৫ 
সকাল ঠিক ৮টার সময় মা এখানে আসিয়া পৌঁছিলেন। 


BA 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Pubs an ett T tization by eGangotri 
আজকেও আমাকে ট্রলিতে করিয়া মোটরের নিকটে নিয়া যাওয়! 
হইল। প্রায় সোয়া নয়টার সময় মা ডাঃ বেদপ্রকাশের কাছে 
X-rayq wa চলিয়া গেলেন। তাহার পর মা সোজা আশ্রমে 
চলিয়া গেলেন। 

সকাল সাড়ে দশটায় মাকে ডাঃ সীতা সেনের নিকট নিয়! 
যাওয়া হইল। কিন্তু তিনি পরীক্ষা করার পরে মতামত কিছুই 
প্রকাশ করিলেন ali ডাঃ সেনের সহিত পরামর্শ করিয়া যাহা স্থির 
হয় বলিবেন। 

আগামী কাল বৎসরের প্রথম fr! সেই জন্য মা যাহাতে আজ 
রাত্রিটা এখানেই থাকেন সেজন্য প্রার্থনা জানাইয়াছিলাম। সন্ধার 
পর মা আসিয়া পৌছিলেন। আজ রাত্রে ডাঃ সন্তোষ সেন মার পা 
দেখিতে আসিবেন এইরূপ কথা ছিল। কিন্তু তিনি রাত্রে আর সময় 
করিয়া আসিতে পারিলেন না। রাত্রে টিহরীর রাজমাতা, মিসেস্‌ 
রাজেন নেহরু এবং নেপালের রাজপরিবারের মহিলারা যাহারা বৃন্দাবন 
গিয়।ছিলেন তাহারা সব মার সঙ্গে দেখা করিতে আসিলেন। 


১৫ই এপ্রিল, ১৯৫৫ ( sal বৈশাখ, ১৩৬২ বাং) 


মা আজ দিন-রাত্রি এখানেই থাকিবেন স্থির হইয়াছে। কাল 
সকালে এখান হইতে সোজ। বৃন্দাবন যাওয়ার কথা। 


বেল! প্রায় সাড়ে তিনটা নাগাদ ডাঃ সন্তোষ সেন মাকে দেখিতে 
আসিলেন। মার পা’ট ভাল মত পরীক্ষা করিয়া এবং নূতন 


Sri Sri Anandamayee’ SÉshram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


X-ray plates দেখিয়া তিনি অভিমত প্রকাশ করিলেন যে হাড়ে 
কোনও fracture নাই তবে খুব ভোরে মচকাইয়া যাওয়ায় হাড়টা 
একটু ছুমড়াইয়া গিয়াছে। 

আমাকেও দেখিয়া তিনি বলিলেন যে আমার awa তাঁহার 
মতামত তিনি ডাঃ বালিগাকে* লিখিয়। জানাইবেন। সেই ACE নূতন 
platesefine axo পাঠাইয়া দেওয়া হইবে। 

আজ সকালেও নেপালের পরিবারের অনেকে এবং মিসেস্‌ নেহরুও 
আসিয়াছিলেন। তাঁহার পুপ্পর গান বিশেষ ভাল লাগিয়াছে। কিন্ত 
আজ রাত্রেই পু্পর সোলন রওনা হইবার কথা হইয়াছে। নিসেস্‌ 
_ নেহরু মাকে অনুরোধ জাইাইলেন যে আজ রাত্রিটা পুষ্প থাকিয়া 
যাইতে প্রারে কিনা। কিন্তু মার খেয়াল আজই তাহারা রওনা 
হইয়া যায় তাই আর পরিবর্তন করা হইল না। তাঁহাকে বলিয়া 
দেওয়া হইল তিনি সন্ধ্যা আটটার মধ্যে আসিলে aia গান শুনিতে 
পারেন। 

সন্ধ্যার পর শ্রীযুক্ত যুগল কিশোর বিড়লাজী মার সঙ্গে দেখা 
করিতে আদিলেন। মিসেস্‌ নেহরু আসিতে বিশেষ দেরী করিয়া 
ফেলিলেন। যাহাই হউক সংক্ষেপে ২১টি গান শুনাইয়া পুষ্প 
Heal হইয়া গেল। রাত্রি প্রায় সাড়ে আটটা পর্য্যন্ত বহু লোক 
মার ঘরে বসিয়াছিলেন। পরে বিশ্রামের জন্য মার ঘরের দরজা 
বন্ধ করা হইল | 

আজ সকালে চিলির রাজদূত মার ma দেখা করিতে 


* ডাঃ এ, ভি, বালিগা__বন্বের একজন অতি প্রসিদ্ধ সাঞ্জন। 


ot 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In 0 by 90581799011. 


আসিয়/ছিলেন। ইনি মার AA পরিচিত। মার নিকট অনেকবার 
আসিম্াছেন। ভদ্রলোকটির বয়স খুব বেশী 
নী। তিনি মনে করেন AA জন্মে 
ভারতেই কোনও সতবংশে তাহার জন্ম 
হইয়াছিল । স্বভাবটি খুব সুন্দর এবং সভাবাপন্ন। 


মাতৃ সকাশে চিলির 
রাজদূত || 


sus এপ্রিল, ১৯৫৫ 


ভোর প্রায় ওটার সময় মা নরেশ কাঁশ্যপের গাড়ীতে বৃন্দাবন 
রওনা হইয়া গেলেন। মার কথায় বোবা 
বৃন্দাবনে প্রত্যাবর্তন। গেল যে ২*শে পর্য্যন্ত মা বুদ্দাবনেই ।আছেন। 
তাহার পর কোন দিকে যান এখনও কিছু 
বলিলেন না। আমারও injection course ২০শে সম্পূর্ণ হইবে। 
এই কয়দিনের মধ্যে সৌলনের আবহাওয়াও ভাল হইয়া যাইতে পারে। 
কন্তাগীঠের মেয়ে গঙ্গা কাশীতে খুবই we! সাধনকে বলা 
হইয়াছে "তাহাকে লইয়া সোলন চলিয়া 
যাইতে । কিন্তু মা যাইবার পূর্বে বলিয়া 
গেলেন যে গঙ্গা যেন কমলের সঙ্গেই সোলন 
আসে এবং সাধন যেন সোজা বৃন্দাবন চলিয়া যায়। কাশীতে এই 
aes তারও করিয়া দেওয়া হইল 1 


কন্তাপীঠের মেয়ে 
গঙ্গার অসুস্থতা | 


১৭ই এপ্রিল, ১৯৫৫ ' 


আজ ভোরে উঠিয়াই শুনিলাম সাধনের দুইখানি .টেলিগ্রাম 


Sri Sri Anandamayee Ashom Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


আসিয়াছে যে সে আজই দিল্লী রওনা হইতেছে গঙ্গা সহ। আমরা! 
ভাবিলাম যে আমার গতকালের তার বোধ হয় পায় নাই। তখনই 
কাশীতে ফোন করিয়া জানাইয়া দেওয়া হইল গঙ্গা যেন আজ peal 
না হয়। 

রাত্রে নরেশ ফিরিয়া আসিয়াছে। তাহার হাতে মা চিঠি 
লেখাইয়াছেন। গতকাল সকালে বৃন্দাবন পৌঁছিয়াই মা সংবাদ পান 
যে গঙ্গার শরীরের অবস্থা ভাল ail তাই মা সাধনকে দিয়া অবিলম্বে 
তাহাকে পাঠাইবার জন্য জরুরী তার করাইয়াছিলেন। এদিকে আজ 
সকালে আমি যে তার করিয়াছি তাহা ঠিক হয় নাই বুঝিলাম। 
রাত্রিটা খুবই চিন্তায় কাটিল। 


১৮ই এপ্রিল, ১৯৫৫ 

খুব ভোরে tae বলিলাম এই সকল সংবাদ সহ বৃন্দাবন 
গিয়া মাকে বলিবার জন্য। কিন্তু পান ঠিক যাইতে ইচ্ছুক না 
হওয়ায় আবার কাশীতে ফোন করিয়া দেওয়া হইল যে মার নির্দেশ মত 
ACE যে ভাবেই হউক যেন এখানে ASZT দেওয়া হয়। 

সন্ধ্যাবেলোা তার আসিল যে গন্ধারা আগামী কাল সকালে 
পৌছিতেছে। মা পূর্বেই বলিয়া গিয়াছিলেন যে গঙ্গাকে যেন 
কালকাজীতে রাখা হয়। গঙ্গা এবার ম্যাটিক পরীক্ষা দিয়াছে 
পরীক্ষার পুর্ব হইতেই তাহার শরীরটা ভাল যাইতেছিল না। 
ডাক্তারের -পরে ভাল মত পরীক্ষা করিয়া বলিয়াছেন যে তাহার 
lungs infection আছে এবং অবস্থা খুব আশাপ্রদ না। মেয়েটি 


৭... ৪৭ : 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public জীতীয়া Saas” by eGangotri 


খুবই eG, চতুর এবং সেবাপরায়ণ ও গানে পারদরশী-স্বাস্থাও 
তাহার সাধারণ মেয়েদের অপেক্ষা অনেক ভাল। হঠাৎ তাহার এই 
রোগে আক্রান্ত হওয়াতে আমরা সকলেই যেন হতভম্ব হইয়া গিয়াছি। 
. তাহার শরীরে এই রোগের স্থত্রপাত আমর! কখনও বুঝি নাই। 
এদিকে ডাক্তাররা বলিতেছেন যে রোগ অন্ততঃ ৫1৬ মাস AA হইতেই 
হইয়াছে। 


১৯শে এপ্রিল, ১৯৫৫ 

সকালে জনতা এক্সপ্রেসে যোগেশদা গঙ্গা ও গিরিবাঁলাদিকে aa 
লইয়া আসিয়া পৌছিলেন। tg ambulancesa ব্যবস্থা করিয়া, 
গঙ্গাকে স্টেশন হইতে আশ্রমে লইয়া গেল। আমার Ace দেখা 
হইল ail শুনিলাম গঙ্গা অসম্ভব দূর্বল হইয়া পড়িয়াছে। 

বিকালবেলা গঙ্গার সব plates এবং reports সহ ডাক্তার 
বলরামের সঙ্গে পানু পরামর্শ করিয়া আসিল। সব দেখিয়া শুনিয়া 
তিনিও কাশীর ডাক্তারদের মতই সমর্থন করিলেন। অবস্থা এখন 
অনেকটা কঠিন। পূর্বে ধরা পড়িলে এমন আশঙ্কার কারণ থাঁকিত না। 

বিকালে বুনি ও রেণু আশ্রমে গিয়া গন্ধাকে দেখিয়া 
আসিল। 


২০শে এপ্রিল, ১৯৫৫ 
আদ্র সকালে ডাঃ বলরামকে লইয়া ate আশ্রমে গেল। তিনি 


Sri Sri Anandamayee ASKtam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


odaie ভাল করিয়া পরীক্ষা করিয়া eax ও Zamaa বিধান দিয়! 
আসিয়াছেন। 

এলাহাবাদ হইতে বিন্দু ও সুবোধ আজ এখানে আসিয়াছে। 
সুবোধ ও পান্থ আজই বৃন্দাবন রওনা হইয়া গেল। ate মাও 
একবার বৃন্দাবন ঘুরিয়া আসিতে বলিয়াছিলেন। 

বিন্দু Rakes? রহিয়া গেল। New India Assurance Co. তে 
তাহার চাকুরী হইয়াছে। কিছু দিন পূর্বে কাশীতে একবার তাহাকে 
দেখিয়! শ্রীযুক্ত বি, কে, শাহর বিশেষ পছন্দ হইয়াছিল। তখনই 
তিনি শ্রীযুক্ত আগরওয়াল সাহেবকে বলিয়া যান যে বিন্দুকে যেন 
তাঁহাদের কোম্পানীতে আনিবার চেষ্টা করা হয়। তাহার পর গতবার 
তিনি যখন বৃন্দাবনে আসেন তখন বিন্দুকে টেলিগ্রাম করিয়া আনাইয়! 
তাহার সঙ্গে চাকুরীর কথাবার্তা পাকা করিয়া লইয়াছিলেন। বিন্দু 
বর্তমানে এলাহাবাদ হাইকোর্টে practice করিতেছিল। কিন্ত শ্রীযুক্ত 
বি, কে, শাহ তাহাকে একরকম তুলিয়া! নিয়া আসিয়াছেন। লোক মুখে 
শোনা যায় লোক বুঝিরা নির্বাচন করার ক্ষমতা তাহার 
অসাধারণ | 


২১শে এপ্রিল, ১৯৫৫ 

আজ খুব ভোরে মার কাছ হইতে পান্থ ফিরিয়া আসিয়াছে 
শুনিলম আজই রাত্রে মা কান্তিভাইকে গঙ্গা সহ সোলন রওনা হইয়া 
যাইতে বলিয়াছেন। আমাকেও আগামী পরশু রওনা হইবার ব্যবস্থা 
করিতে বলিয়াছেন aff reservation পাওয়া যায়। মা কবে যাইবেন 


DA 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publi main, Digitization by eGangotri 
AAN Sra 


তাহা কিছুই বলেন নাই। তবে পান্থকে একান্তে বলিয়া দিয়াছেন 
আঞ্জই রাত্রে একট মোটর বৃন্দাবনে পাঠাইয়! দিতে। ইচ্ছা হইলে 
মা যে কোনও সময়ে চলিয়া আসিতে -পারেন। 

শুনিলাম মা দিনের বেলা বলিতে গেলে কিছুই খান না। একটু 
ফল ও দই মাত্র খাইয়া থাকেন। রাত্রি ন্টার পর মহাপ্রভুর ভোগের 
পরোটা ও তরকারী একটু খান। তবে এমনি খুব হাসিখুসীই 
আছেন। পায়ের ব্যথা অনেকটা কম তবে ফুল! এখনও কিছুটা আছে। 

ডাক্তার মল্লিক নাকি গতকাল সন্ধ্যার পর মাকে দেখিতে 
আসিয়াছিলেন। তিনি এবার মার জন্য যাহা করিয়াছেন তাহাতে 
আমরা সকলেই বিশেষ কৃতজ্ঞ । তবে তীহারাও সপরিবারে 'এই 
উপলক্ষে মার কৃপা পাইয়াছেন। মা ডাঃ মল্লিককে একটি পুজার 
আসন এবং দেবদেবীর কয়েকটি ছবি উপহার দিয়াছেন। তিনি নিজেও 
মার কয়েকটি ভাল ভাল ছবি নিয়া গিয়াছেন। 

ডাক্তার মল্লিক মাকে গত পরশু হইতেই কাহাকেও ধরিয়া ধরিয়া 
একটু alata জন্য বলিয়াছেন। মা তাই গতকাল সকালে এবং 
সন্ধ্যায় কয়েক পা হাটিয়াছেন। ডাঃ মল্লিকই প্রথম দিন বলিয়াছিলেন 
যে ২১ দিন পর মা হাটিতে পারিবেন। তাঁহার কথা মা এইভাবে 
পুর্ণ করিয়াছেন। গতকাল ২১ দিন পূর্ণ হইয়া গিন্নাছে। শুনিলাম 
ডাঃ মল্লিক আগের bandage খুলিয়া খুব হালকা! করিয়া বাধিয়া 
. দিয়াছেন। 

ব্রহ্মচারী কান্তিভাই tal ও গিরিবালাকে লইয়া আজ রাত্রের 
গাড়ীতে সোলন রওনা হইয়া গেল। আমার জন্যও রিজার্ভেশন 
২৩শে হইয়া গিয়াছে শ্রীযুক্ত আগরওয়ালজী সংবাদ দিয়া গেলেন | 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. ভরে by eGangotri ~ 
দ্বাদশ ভাগ 


রায়বাহাদুর নারায়ণ দাসজী আজ শেষ রাত্রে মার জন্য মোটর 9 
নিয়া বৃন্দাবন যাইবেন স্থির করিয়াছিলেন। রাত্রি প্রায় নয়টার সময় 
বৃন্দাবন হইতে ফোন আসিল যে গাড়ী এখনও কেন পৌছে নাই। 
মার আগামীকাল ভোরেই দিল্লী আসার কথা। নারায়ণ দাসজীকে 
তৎক্ষণাৎ ফোন করিয়া দেওয়া হইল। তিনি মধ্যরাত্রেই গাড়ী লইয়া 
রওনা হইয়া গেলেন। 


২২শে এপ্রিল, ১৯৫৫ 


আজ সকাল abi নাগাদ মা এখানে fA পৌছিলেন। সঙ্গে 
মাত্র স্বামী পরমানন্দজী ও দিদিমাঁ। দিদিমা আমার নিকটে রহিলেন। 
মা কিছুক্ষণ বসিয়া আশ্রমে চলিয়া গেলেন। 

. বিকালে বুন্দীবন হইতে মার সদীয় সকলে আসিয়া পৌছিল। 
বিভু প্রভৃতি via জনের আজই রাত্রে সোলন রওনা হইয়া যাওয়ার 
কথা। সন্ধ্যার পর মা হনুমান রোডে আসিলেন। -বাত্রি প্রায় দশটায় 
ডাঃ সন্তোষ সেন মার Are দেখিতে আনিলেন। ফুল! এখনও বেশ 
আছে। তিনি তাই বলিলেন হাটাঢলা যেন বেশী না হয়। সন্তোষ 
বাবুর ব্যবহারে ও কথাবার্তায় সত্যই আমরা মুগ্ধ হইয়াছি। বুঝিলাম 
সময় না হইলে মানুষকে চেনা যায় না। যাইবার সময় তিনি মাকে 
বলিয়া গেলেন-__“আপনি দিল্লী আসলে যেন খবর পাই।” 

রাত্রি প্রায় সাড়ে এগারটার পর মা আশ্রমে শুইতে গেলেন। 
আশ্রম বহু দুরে--এত রাত্রিতে মোটরে যাইতে হইবে। কিন্তু এখানে 


x 


১০১ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


০০০.1774১।০ প্রীপ্রীদা আীবিকী০। by eGangotri 


মার বিশ্রাম হয়ত ঠিক মত হইবে না তাই আমরাও আর বিশেষ 
কিছু বলিলাম না। 


২৩শে এপ্রিল, ১৯৫৫ 


আজ রাত্রে মার সঙ্গে আমার সোলন রওনা হইবার কথা৷ 
 বন্ধেতে Aye বি, কে, শাহর নিকট টেলিগ্রাম করিয়া দেওয়া হইল। 
এই সংবাদে তিনি খুবই আনন্দিত হইবেন 
দিল্লী হইয়া সোলন সন্দেহ নাই। প্রথম হইতেই তাহার ইচ্ছা 
যাত্রা। ছিল যে মা ও আমি একত্রে সোলন যাই। 
কিন্ত মার পায়ে চোট লাগায় আমার সঙ্গে আসিতে পারিলেন না। 
এদিকে ঘটনাচক্রে আমিও দিল্লীতে আসিয়া আটকাইয়া পড়িলাম এবং শেষ 
পর্য্যন্ত একত্রেই যাওয়া হইতেছে । মাও শ্রীযুক্ত বি, কে, শাহকে চিঠি 
লেখাইয়াছেন__“ভাইর শুভ ইচ্ছা এতটা প্রবল ছিল যে শেষ পর্যন্ত 
মা দিদির সঙ্গেই যাইতেছেন।” 
আজ আশ্রমে এবং হচ্ছমান রোডে একজন মহারাষ্ট্র ভদ্রলোক 
ul: কিরি (Irwin Hospital এর Plaster Section এর ভারপ্রাপ্ত 
ডাক্তার) আশ্রমে ও আমার এখানে ভোগ দিতেছেন। পূর্বে তাহার 
সহিত আমাদের পরিচয় ছিল aii পরে তাহার ভাইর সহিত পরিচয় 
হওয়ায় তাহার সঙ্গেও জানাশুনা হইয়! গিয়াছে। আশ্রমে বহু লোক 
প্রসাদ 'পাইয়াছে। 
আমাকে রাত্রি আটটার সময় স্টেশনে লইয়া যাওয়া হইল। 
স্টেশনে. গিয়া দেখিলাম মা তাহার পূর্বেই আশ্রম হইতে আসিয়া 


Sri Sri Anandamayee Ashtam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দিশ ভাগ 
গিয়াছেন। স্টেশনে বহু ভক্ত নরনারী মার দর্শনের জন্য আসিয়াছেন। 
রাত্রি দশটায় আমরা কালকা মেলে রওনা হইল|ম। 


২৪শে এপ্রিল, ১৯৫৫ 


সকাল প্রায় সাতটা নাগাদ কালকা স্টেশনে আসিয়া পৌছিলাম। 
যোগীভাইর সেক্রেটারী দেবী রামজী MAA, মোটর ও বাস লইয়া 
আসিয়াছেন। মাকে চেয়ারে করিয়া বাহিরে লইয়া গিয়া মোটরে 
বসাইয়া দেওয়! হইল। আমি LAA, এবং অন্যান্ত সকলে বাসে 
asai হইল। সোলন পৌছিয়া দেখিলাম রাজাসাহেব আমাদের জন্য 
সমস্ত ব্যবস্থা সুন্দর মত করাইয়া রাখিয়াছেন। : 


২৫শে এপ্রিল, ১৯৫৫ 


আজ অক্ষয় তৃতীয়া__শুভদিন। মার নির্দেশমত আজ সকাল 
হইতেই আমার Sun-rays treatment JF হইল। সকালে স্থর্য্যের 
আলোতে আমাকে আধ ফণ্ট! বাহিরে শুইয়া থাকিতে হইবে। 
ডাক্তাররা বলেন ইহা নাকি আমার arthritis এর জন্য বিশেষ 
উপকারী । বহুদিন পূর্ব হইতেই এই চিকিৎসা! শুরু হইবার কথা ছিল 
কিন্তু সুযোগ Rata অভাবে তাহা হুইয়া উঠে নাই। 

সকালে রাজা সাহেব আসিয়া মার নিকট বপিয়াছেন। কথা- 


১৩০৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public BPH. ana pn by eGangotri 


ancy বৃন্দাবনে মায়ের পায়ে চোট পা্‌ইবার কথা উঠিল। এলাহাবাদে 
পূজার AAS মা বলিলেন যে পুজা যখন 

মার সম্বন্ধে নানা আরম্ভ হইয়া গিয়াছে তখন নারায়ণ স্বামীজী 
অলৌকিক কথা আগিয়া জানাইলেন যে প্রতিমার পিছনের 
কাপড়ের সঙ্গে ছাদের কাপড়ের সংযোগ আছে। কাজেই ঘটে স্পর্শ 
দোষ আসিবে। তখন মা তাহাকে বলিলেন__ “এখন আর উপায় নাই। 
পুর্ব্বে পরিবর্তন করা উচিত ছিল।” সেবারও মারই পায়ে চোট 
লাগিল। 

মা কি কথায় আবার বলিতেছেন__নিষ্বার্ক আশুমে ঠাকুরের বিগ্রহ 
যখন দগ্ধ হইতেছিল তখনও এই শরীরটাকে একটি ছেলে (লম্বা AA 
চুল) আসিয়া ইসারায় বলে যে মোহন্তজীর খাওয়। হয় নাই। তোমাদের 
আশ্রমে মহাপ্রভুর বেরপ মৃত্তি হইয়াছে ঠিক সেইরূপ চেহারা। 
একই মাপ। পরে সেইমত ফলাহারী খাবার বানাইয়া মোহন্তজীর 
নিকট পাঠাইয়| দেওয়া হয়।” 

মা যোগীভাইকে হাসিয়া ঝলিলেন__“নিম্বার্ক আশ্রমে যখন মৃত্তি 
প্রতিষ্ঠা হয় তখন মোহন্ত সন্তদাস বাবাজী Rage চিঠি দিয়াছিল 
এই শরীরটা দাদামশায় যেন সকলকে লইয়া উৎসবে বৃন্দাবনে 
আসেন। এই শরীরটার কিন্তু তখনই খেয়াল হইয়াছিল যে তাহারা 
সকলে গেল কিন্তু এই শরীরটাকে যাইতে বলিল না। পরে ঘটনাচক্রে 
যখন অগ্নিদাহ এবং আবার পুনঃ প্রতিষ্ঠাও হইল তখন এই শরীরটা 
বৃন্দাবনেই। flé আশ্রমেও যাওয়া! হইল। তখন সেই মূত্তিকে 
ধরিয়া বল! হইল--ঠাকুর, এই শরীরের প্রতিষ্ঠার সময় আসা হয় 
নাই বলিয়াই কি তোমার আজ অগ্নিদাহরূপ' ধারণ করিতে হইল? 


১০৪ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


আবার ঝলিতেছেন_-“দিদির ঢাকার বাসায় একবার মনসা পুজা 
হইল। সেবারও পুজায় কি একটা fay হইয়ছিল। পুজা স্থান হইতে 
শরীর যখন শাহবাগে ফিরিয়া আসে তখন পায়ের আঙ্গুলের একটি হাড় 
Siem যায়।” এই ঘটনাটি অনেকেরই জান! আছে। 

মা পুনরায় হাসিয়া বলিলেন-_“এই শরীরের কাছে sae ae 
যে কোনও দেবদেবী বিশেন। সবই সমান।” মা এই বলিয়া চুপ 
করিলেন। আমরা বুঝিলাম যখনই যে দেব-দেবীর পূজায় ত্রুটি হইয়াছে 
তাহাই তিনি এইভাবে নিজ শরীরের উপর গ্রহণ করিয়াছেন। মার 
নিকট শৈব-শাক্ত-বৈষবে কোন ভেদ নাই। 


২৬শে এপ্রিল, ১৯৫৫ 


এখানে আসিয়া মার পূর্ণ বিআমই হইতেছে। বাহিরের কোনই 
ভীড়ভাড় নাই। বিকালের দিকে কয়েকজন মার ace দেখা করিতে 
আসেন। অধিকাংশ সময় মা আপন ভাবেই থাকেন। খাওয়া দাওয়া 
খুবই যৎসামান্ত করেন। মা নিজে আমার খাওয়া শোওয়া সব কিছুর 
ব্যবস্থা করিয়া দিতেছেন। দুপুরে যাহাতে আমার RAN হয় সেজন্য 
২-৪টা পৰ্য্যন্ত মা সকলকে মৌন থাকিতে বলিয়াছেন। রাত্রে 
১১টার পর যেন আর কোনও কথাবার্তা না হয়। 


২৭শে এপ্রিল, ১৯৫৫ ; 
সন্ধ্যার পর মা বারান্দায় আসিয়া বসিয়াছেন। বহির হইতে 
অনেকেই আসিয়াছে। আজ সকালে হিমাচল প্রদেশের চিফ, সেক্রেটারী 


১০৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Pub Dane qeyqevation by eGangotri 


সস্ত্রীক আসিয়া মার সঙ্গে কথা বলিয়া গিয়াছেন। মা তাহাদের কথা 
প্রসঙ্গে বলিতেছেন__-“অশান্তি ছুই রকম। : দুনিয়ার কাজ করিয়। 
অশান্তি__আর পরম পথে অগ্রসর হওয়ার অশান্তি । এই অশান্তিই 
আবার শান্তির একমাত্র উপায়। তিনি যে শান্ত-_আত্মাঁ_-ভগবান 
সেই উপলব্ধি হয়। পরম শান্তির জন্য অশান্তি হইলেই শান্তি পাওয়া 
ait) নিত্য আনন্দও তাহাই।” 


/ 


২৯শে এপ্রিল, ১৯৫৫ 


মার শরীরটা কিছুদিন ধরিয়াই এলোমেলো চলিতেছে। কোথাও 
যাওয়াযাওয়ার খেয়াল চলিতেছে । পরশু দিন শুইয়া শুইয়া বলিতে- 
ছিলেন-_“পায়ে -চোট লাগিয়া সব গোলমাল হইয়া গেল। নতুবা 
একেবারে সোজা উত্তরকাশী চলিয়া যাওয়া হইত।” এই প্রকার কথা 
বলিলেই আমার বুক গুকাইয়া যায়। একে ত আমি প্রায় এক বৎসরের 
উপর শয্যাগত। মার কোন সেবায় লাগিতে পারি না। এই অবস্থায় 
মা দূরে চলিয়া যাইতে পারেন তাহা ভাবিতেও পারি না। গতকালও 
মা কথা প্রসঙ্গে বলিয়াছেন “দিদি, আমি যদি কোথাও ঘুরতে যাই 
তবে তোমার আদর্শের দিক দিয়ে মন খারাপ করা কি ঠিক?” আজ 
সকালে উঠিয়াও সেই প্রস্ধই চলিতেছিল। 


৩০শে এপ্রিল, ১৯৫৫ | 
আজ মা সকাল ১১টার পর ঘরের বাহিরে আসিলেন। পেটটিও 
ঠিক যাইতেছে না। 


Sri Sri Anandamay8é Xshram-Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


বিকালে অনেকেই আসিয়া মার ঘরে বসিয়াছেন। একজন 
ভদ্রলোক মেয়ে লইয়া আসিয়াছেন। রাজা সাহেব পরিচয় করাইয়। 
দিলেন__“ইনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দপ্তরে কাজ , করেন।” মা 
বলিলেন “আসল বিশ্ববিদ্যালয়ের দপ্তর হওয়া উচিত কিনা? যেখানে 
কাজ করলে আর কর্শবন্ধন বাড়ে না।» 
একটু পরে আবার বলিতেছেন_-“আপনিই করে__-আপনিই ফল 
j পায়। আপনার ক্রিয়া দ্বারাই অভাব z 
রায়ের. হয় আবার আপন ক্রিয়া দ্বারাই সেই অভাব 
নানা কথা। 
দূর হয়। নিজেরই করা নিজের প্রকাশের 
জন্য। নিজেই বিষয় ভোগ করে__নিজেই আবার ধীরে ধীরে মৃত্যুর 
দিকে এগিয়ে যায়। মৃত্যু মানে slow poison. অনৃত-ভোঞী হও 
বাবাঁ_অমর-ভোজী। অমর পথে চলো-_যেখানে মৃত্যু নাই ব্যাধি 
নাই। নিজেই নির্বিষয়ের দিকে চলো। তাই করবে তাই পাবে।» 
আবার একজন ভদ্রলোককে বলিতেছেন_-"গৃহস্থ আশ্রম বলে না। 
সেবা বুদ্ধি থাকিলে তবে ভগবৎ সেবায় লাগা বায়। মোহ বুদ্ধিতে 
মৃত্যু প্রাণ্তি। তাঁহার বিধান বড়ই ভাল। RAI বলি মহা- 
যাত্রা কর সকলে--যে যাত্রায় যাত্রা বন্ধ হয়। সময় যেন বৃথা নষ্ট 
না হয়। সব সময় নিজ চিন্তাতেই থাকা। মৃত্যু চিন্তা না করা। 
যাহার যাহা ভাল লাগে_ রাম, কৃষ্ণ, শিব ও মা যে নাম ভাল লাগে। 
সেইজন্যই বলা হয় যেখানে নেই রাম সেখানেই ব্যারাম। রাম মানে 
আত্মারাম__শান্তম্বরূপ, জ্ঞানস্বরূপ, আত্মহরূপ ৷” 
ভগবত ক্রিয়াই ক্রিয়া আর সব মৃত্যু পথের ক্রিয়া। আত্ম- 
চিন্তাই wafer দিক। জগতের ক্রিয়ায় অরূপ প্রকাশ। হরি চিন্তা 


১০৭ 
Sri Sri Anandamayée Ashram Collection, Varanasi 


COCO. In Publi¢ ভ্রীগ্রাণা আমদানী by eGangotri 


ছাড়া আর যা কিছু সব বুথা__অক্রিয়া। স্বক্রিয়াতে স্থিত হওয়াই 
কর্তব্য |” 

“মানুষ অভাব রূপেতে প্রকাশিত_অভাবের চিন্তাই করে-_অভাবই 
AHS হয়। সুতরাং স্বভাবের চিন্তাই কর্তৃব্য। নতুবা অভাব__অক্রিয়া 
-__-অগতি-_দুর্গতি_মৃত্যু। নিজেতে শিজেই। যাতায়াত রূপে 'সব 
রূপে তিনিই। আমিই যে আত্মারাম। জ্ঞান রূপেতে প্রতিষ্ঠিত 
হওয়া চাই। শুধু তুমিই__তুমিই-এতুমিই। সমস্ত কিছুতে তুমিই। 
আবার তুমি স্বয়ংই। অনন্ত একমাত্র তিনিই_-একমাত্র আমিই ৷” 

একজন ভদ্রলোক সরকার হইতে পেন্সন পাইতেছেন। তাঁহার 
সঙ্গে কথা ance মা বলিতেছেন-__“পিতাজী সেখানেও পেন্সন পাওয়া 
যায়। এই পেন্সনত শুধু শরীরের HHA! কিন্ত ও পেন্সনের শেষ 
হয় না। তাহার কোন কৃপাতে পেন্সন হয়ে যায় সে কথা বলা যায় 
না। সেই gle চাইতে হয় যদি কিছু চাওয়া দরকার 1” 

আজকে মার বেশ বলার ভাব fet! কিন্তু সন্ধ্যার ভজন 
আরম্ভ হওয়ায় কথা বন্ধ হইল। 


১লা মেঃ ১৯৫৫ 


দুপুরে আমার খাওয়ার পর মা আসিয়া কিছুক্ষণ ঘরে বসিলেন। 
মা যেন সকাল হইতেই কেমন একটু অন্ত ভাবে আছেন। একটু 
বিশেষ গম্ভীর! কয়েকটি চিঠিপত্র লেখাইয়া প্রায় তিনটার সময় 


১০৮ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

' গুইতে গেলেন। সন্ধ্যার সময় একটু বাহিরে বসিয়া মা আবার 
একান্তে গিয়া শুইয়া পড়িলেন। 

সকালে একটি চিঠির জবাবে মা কয়েকটি উল্লেগযোগ্য কথা 
বলিয়াছেন Gg হইতে রাজা প্রফুল্ল চন্দ্র BITE, এম, পি, 
মার নিকট একখানি সুন্দর চিঠি লিখিয়াছেন। মা জবাবে বলিলেন 
“তাহাকে ডাকা বৃথা যায় ali যতক্ষণ সারা ন! পাওয়৷ ততক্ষণ 
ডেকে যাওয়া। আপনাকে আপনিইত ডাকা। আপনিই আপনাকে 
পাওয়া। Be ডাকায় যে অখণ্ডকেই পাওয়া। নিজের আত্মা-_ 
প্রাণের প্রাণ সেই প্রিয়কেইত ডাকা। কতকাল ভোগকে ডাকিয়া 
ডাকিয়া ভোগ করিয়া আসা হইয়াছে-ত। যাঁহাকে ডাকিলে ত্যাগ 
ভোগের ডাকাডাকির দ্বন্ব চলিয়া যায় সেই ডাকটি প্রিয় হওয়া চাই ।” 


ওর! মে, ১৯৫৫ 


আজ হইতে মার জন্মোৎসব সুরু। সকাল হইতেই চণ্ডীপাঠ, 
ভাগবৎ পাঠ, রামায়ণ পাঠ, লক্ষ শিব 
Cael মার মন্ত্র জপ ইত্যাদি সুরু হইল । তাহা ছাড়া 
শুভ SAA | Seats আছেই। 
সকালে মা উঠিলে লছ্মীজী একটি ‘নূতন চাদর মাকে পড়াইয়! 
ভোগ দিলেন। আজ সকালে নানা স্থান হইতে অনেকেই afal- 
ছেন। আকাশের অবস্থা খুবই খারাপ। দুপুরের একটু আগে হইতেই 
gata বৃষ্টি সুরু হইল। রাজা সাহেবের লোকেরা দিনরাত অক্লান্ত 
পরিশ্রম করিয়া কত সুন্দর করিয়া মণ্ডপ ও প্যাণ্ডেল সাজাইয়াছে। 


d ১০৪ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
শ্রীমা আনন্দময়ী 


কিন্তু বৃষ্টিতে সমস্তই নষ্ট হইবার উপক্রগ। সকলেরই মনটা Wil 
মা fee হাসিতেছেন। রাজা সাহেবও আসিয়া অবাক হইয়া 
বলিলেন__“মাতাজীত হাঁসিতেছেন 1» মার জন্মোৎ্সবের সময় প্রায়ই 
এইরূপ হয় আমরা দেখিয়া আসিতেছি। 

বিকালে মা উঠিয়া বসিলে আমাকে নিয়! যাওয়া হইল। মার 
ঘরের দরজার পরদাগুলি ঠিক এক প্রকার না ইহা লইয়া বেশ কিছু- 
ক্ষণ হাসাহাসি চলিতে লাগিল। কোথায় প্রভেদ মা অনেককেই 
জিজ্ঞাসা করিতেছেন কিন্তু কেহই বলিতে পারিতেছে না। ' ইহাতে 
মা মেয়েদের লইয়া অনেক IAIA করিতেছেন | 

আলমোড়া হইতে শৈলেশ একটি দীর্ঘ কবিতা লিখিয়া পাঠাইয়াছে 
মার জন্মদিন উপলক্ষে । ব্রহ্মচারী কুসুম সেইটি মাকে পড়িয়া 
শুনাইল। সান্ধ্যকীর্তন সুরু হইলে মা গিয়া বাহিরে বসিলেন। : 

আজ এগারটা নাগাদ মা শুইয়া পড়িলেন কিছু সময়ের জন্য। 
বাহিরে সকলে মিলিয়া রাত্রি ওটার পুক্জার আয়োজন করিতে লাগিল | 

তিনটার পর মার দরজা খুলিয়! দেওয়া হইলে কুসুম গিয়া! মার 
আরতি করিল। অনেকেই পুষ্পাঞ্চলী দিল । মা চুপচাপ পড়িয়াছিলেন। 
বাহিরে কীর্তন চলিতেছিল। ভোর হইলে ছেলেরা সকলে মিলিয়া 
কীর্তন সহ আশ্রম পরিক্রমা করিয়া আসিল। 


tZ মে, ১৯৫৫ 


আজ মা খুব ভোরেই বাহিরে আসিয়াছেন। ঘরের সামনে খোলা 
জায়গায় অনেকক্ষণ হাটিয়া আবার গিয়া ঘরে বসিলেন। 


১১০ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


প্রায় দশটা নাগাদ কালকা হইতে শ্রীযুক্ত বি, কে, শাহ সপরিবারে 
আসিয়া পৌছিলেন। সেই সঙ্গে দিল্লী হইতে ডাঃ বলরাম, শ্রীযুক্ত 
আগরওয়ালজী ARS এবং ay হইতে মিঃ মেহতাও আসিয়াছেন। 

খাওয়াদাওয়ার পর মা আসিয়া আমার ঘরে অনেকক্ষণ বসিলেন। 
aye বি, কে, শাহ প্রভৃতি অনেকেই বসিয়াছেন। কিছুক্ষণ পর 
Statal খাইতে বসিলে মা গিয়া নিজের ঘরে বঙ্জিলেন। খাওয়া 
শেষ করিয়া আবার গিয়া তীহারা মার ঘরে কিছু সময় বসিলেন। 
প্রায় আড়াইটা নাগাদ ম! শুইয়া পড়িলেন। কিন্তু এক ঘণ্টা পরেই 
আগরওয়ালজী ও মেহতা আসিয়া মার সঙ্গে একটু কথা বলিলেন। 
কিছুক্ষণ পরে শ্রীযুক্ত বি, কে, «tes আগিয়! মাকে. প্রণাম করিয়া 
সিমলা রওনা হইয়া গেলেন। ডাঃ বলরামও আজ রাত্রে দিলী রওনা 
হইয়া গেলেন। 

সন্ধ্যার কিছু পূর্বে মা গিয়া বারান্দায় বসিলেন। সেখানেই ata 
আরতি করা হইল। 


৬ই মে, ১৯৫৫ 

প্রায় নয়টার সময় মার ঘরের দরজা] খুলিলে আমাকে ভিতরে 
লইয়া যাওয়া হুইল। 

আজ স্বর্য্যোদয় হইতে অথগু নাম কীর্তন সুরু হইয়াছে। দিল্লী 
হইতেও কয়েকজন আসিয়া যোগ দিয়াছে। 

দুপুরে খাওয়ার পরে মা আসিয়! কিছুক্ষণ আমার ঘরে বসিলেন। 
চিঠিপত্র পড়া হইতেছে। হরপ্রসাদ ও ভরতভাইর চিঠি আসিয়ছে। 


১১১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
AA আনন্দময়ী 


তাহারা দুইজনেই এখন Å রমণের আশ্রমে আছেন। তাহাদের 
মা গত বংসর আঁলমোড়া হইতে দক্ষিণ যাত্রায় পাঠাইয়াছিলেন। 
রূমণাশ্রমে প্রায় sie মাস থাকিয়া যাত্রা শেষ করিয়া আবার 
সেখানেই কিরিয়া আসিয়াছে। যাত্রা সম্পূর্ণ করিয়া কাশীতে ফিরিয়া 
আসার কথ! ছিল। কিন্তু দক্ষিণ ভারতে গিয়া তাহাদের নাকি এত 
ভাল লাগিয়াছে যে তাহারা সেখানে আরও বেশ কিছুদিন থাকিতে 
চায়। ভরত ভাই খুবই শান্ত, স্থির, ধীর প্রকৃতির । হরপ্রসাদের 
উপরই মার হিশেষ দৃষ্টি-_তাহার উপর মার অহৈতুকী কৃপা করুণা। 
দূরে সরিয়া যাইতে চাহিলেও মা কি কখনও তাহা দেন? তাহাকে 
মা কেন বিশেষ করিয়া লিখাইতেছেন “না অবিলম্বে ফিরিয়া আসার জন্য 
এই লইয়া Faq মার নিকট একটু দুঃখ প্রকাশ করিতেছিল। মা 
হাসিয়া বলিলেন__“দূর কোথায়? সবইত একটা। এই শরীরের 
কাছেও আত্মানুভবের জন্যই আসাত। যেখানে আত্মোরতির অনুকুল 
হয় সেখানে থাকতে আপত্তি কি? যার যেখানে ভাল লাগে 1” 

মাকে Sq আবার প্রার্থনা জানাইল__“মা, আর একবার লিখে 
দেও আসবার জন্য 1” 

মা বলিলেন__“এখন কোনই খেয়াল আসছে না। কি করব?” 

সন্ধ্যার পর সোলনের কলেক্টর সাহেব মাকে প্রণাম করিতে 
আসিয়াছেন। ইনি মার tA পরিচিত। সুঁকেতে মার দর্শন করিয়া- 
ছেন। পরশু বিকালে হিমাচলের গভর্ণর 
sda রাজা সাহেব মার সঙ্গে দেখা করিতে 
আসিয়।ছিলেন। ইনি বাল্যক্কাল হইতেই মার 
পরিচিত! অনেক সময়েই দেখা যায় যে আমর! হয়ত চিনি ন! কিন্ত 


মাতৃমকাশে হিমাচলের 
গভর্ণর 


Sri Sri Anandamayee ASHram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


বহু উচ্চপদস্থ রাজকর্শচারীদের এবং দেশের নেতৃবর্গের মধ্যে অনেকেই 
মার বিশেষ পরিচিত কোথাও না কোথাও মার দর্শন লাভ করিয়াছেন। 
সেদিন আন্দামান হইতে জ্যোতি চিঠি লিখিয়াছে যে সেখানকার for, 
কমিশনারের সঙ্গে আলাপ করিতে করিতে প্রকাশ পাইয়াছে যে তিনিও 
মার সহিত খুবই পরিচিত। পণ্ডিত জওহরলালজী, ডাঃ tity, শ্রী কে, 
এম, মুন্সি, ইন্দিরা গান্ধী গ্রভৃতিও যে মার সহিত বিশেষভাবে পরিচিত 
তাহা অনেকেই জানেন না। মহাত্মা গান্ধীজী যে মাকে কত CHR 
করিতেন, আদর সম্মান দিতেন, কমলা নেহেরু মাকে কিরূপ গুরুর মত 
ভক্তি eal করিতেন, যমুনালাল বাজাজ যে মার নিকট থাকিয়া কি প্রকার 
শান্তি লাভ করিয়াছিলেন, সরোজিনী নাইডু, সর্দার প্যাটেল, নেতাজী 
সুভাষ চন্দ্র প্রভৃতি যে মাকে কিরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন তাহা 
আশ্রমের পক্ষ হইতে কখনও propaganda “Fal হয় all মায়ের 
“নিকট ধনী দরিদ্রে কিছুই পার্থক্য নাই। মায়ের কৃপা সকলের উপর 
সমভাবে বর্ষণ হইতেছে । অসংখ্য রাজা মহারাজাদের মার নিকট সর্বদা 
আসা যাওয়া দেখিয়া অনেক সময় কেহ কেহ সমালোচনা করেন__ 
“TS রাজ-রাজড়ার মা!” Sete আমর! শুনি-_-জানি। কিন্তু যাহারা 
না জানিয়া এইরূপ অন্যায় উক্তি করে তাহার জন্য আমাদের ক্রোধ 
হয় না__ছুঃখ অন্গকম্পাই হয়। তাহারাত জানে না যে মার সংস্পর্শে 
আসিয়া কত বড় ঝড় লোকের কত অসৎ চরিত্রের স্বভাব চরিত্রের 
অদ্ভুত পরিবর্তন হইয়াছে। মায়ের কৃপা যে কিভাবে ধীরে ধীরে ভিতরে 
ভিতরে ক্রিয়া করিয়া যায় তাহা যাহারা মরমী ভক্ত তাঁহারাই অগভব 
করেন AH মর্শে__তীহাদের জীবনের প্রতিটি কর্মে | 

THB পর অখণ্ড কীর্তন সমাপ্ত হইল । কিন্ত মেয়েদের আগ্রহ 


v— ১১৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CO. In Public Domain. Digitization by eGangotri 


Gay আনন্দময়ী . 


তাহারা সারারাত্রি কীর্তন চালাইবে। তাহারা মাকে বিশেষ করিয়া 
প্রার্থনা জানাইয়াছে যে মা যেন মাঝে মাঝে একটু দর্শন দেন। 
রাত্রি প্রায় একটার পর মা -একটি ছাপা চাদর গায়ে জড়াইয়। ঘোমটা 
দিয়া বৌ সাজিয়া কীর্তনের স্থানে গিয়া বসিলেন। অনল্পক্ষণের মধ্যেই সকলে 
মাকে 'চিনিয়া ফেলিল। মা নিজেও বেশ কিছু সময় কীর্তন করিলেন। 
আবার ভোর সাড়ে চারিটার সময় একবার বাহিরে আসিলেন। 
বাহিরে বেশ Stel হাওয়া এবং বুষ্টিও পড়িতেছে। মার নির্দেশ মত 
কীর্তন বারান্দায় আনা হইল। মা আবার কীর্ত্তনে যোগ দিয়! সকলের 
আনন্দ বর্দন করিলেন। প্রায় ছয়টা নাগাদ কীর্তন সমাপ্ত হইলে মা 
বাতাস! লুট দিতে লাগিলেন এবং সকলকে নিজ হাতে করিয়া হালুয়া 
ante বিতরণ করিলেন। মেয়েদের রাত্রি জাগরণ ও কার্তনের পরিআম 
যেন সার্থক হইয়া গেল | 


৭ই মে, ১৯৫৫ 


সকালে আরতির একটু আগে মার দরজা খুলিয়া দেওয়া হইল | 
ঘরে লোক ভরিয়া গেল । সিমলা! হইতে Controller of Insurance 
শ্রীরাজ।গোপালন ws মার দর্শনের জন্য আসিয়াছেন। একটু পরে 
মার ঘরট খালি করিয়া দেওয়া হইল ॥ মা মুখটি গুইয়া আদার আমার 
ঘরে আসিয়া বসিলেন। অনেক সুন্দর সুন্দর কণ! হইল। একটি 
টেপ রেকর্ডের অভাব বড়ই বোধ হইতেছে। 

খাওয়ার পরে -মা আবার নিজের ঘরে গিয়া বসিলেন। অনেকেই 
আপিয়া মার সঙ্গে কথা বলিলেন। বেলা প্রায় ছুইটায় সকলে ঘর 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


হইতে বাহির ইইয়া আসিল। মা একটু চুপচাপ শুইয়া পড়িলেশ। 
বেলা ৩টায় আবার শ্রীযুক্ত বি, কে, শাহ শ্রীরাজাগোপালনকে লইয়! 
মার সঙ্গে দেখা করিতে আসিলেন। শ্রীরাজাগোপালন আজই সিমলা 
যাইতেছেন। 

গতকাল মার নিকট টেলিগ্রাম আসিয়াছে যে কলিকাতায় সরোজ 
দাদা* খবই অস্ুস্থ। বিকালে মা একবার জিজ্ঞাসা করিলেন যে 
তাহার কোনও সংবাদ আসিয়াছে কিনা । একটু পরেই আবার বলিলেন 
“জন্ম মৃত্যুত আছেই ।” কুসুম ওপান্ মার ঘরেই দাড়াইয়াছিল। 
তাহারা বলিল যে তবে বোধ হয় সরোজ বাবুরই কিছু হইয়াছে। 
মা শুনিয়া বলিলেন__“কে জানে? তবে কোথাও কিছু হয়েছে। দেখ 
কবে খবর আসে। অনেক সময় ত ছয় মাস পরেও সংবাদ পাওয়। 
যায়।” 

বিকালে রাজা সাহেব আসিয়া সংবাদ দিলেন অবধৃতজী মহারাজ 
আজ রাত্রেই আসিতেছেন। তিনি আম্বালা আসিয়া ফোন করিয়াছেন 
মোটর পাঠাইবার জন্য । রাজা সাহেব তখনই মোটর পাঠাইয়] দিয়াছেন। 


৮ই মে, ১৯৫৫ 


মার শরীরটা ভালনা। সকালে আরতির একটু পরে গিয়া 
বারান্দায় বসিলেন। একটি মেয়ে মাকে গান শুনাইল। অবধৃতজীও 
মার সঙ্গে দেখা করিয়া গেলেন। 


* মায়ের পুরাতন ভক্ত কলিকাহার লবপ্রতিষ্ঠ আযাটরণী প্রীসরোজেন্দ্র : 
নাথ দত্ত। 


১১ a 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Public Domain. Digitization by eGangotri 


রীশ্রীমা আনন্দময়ী 


বেল! প্রায় ১২ টার সময় অবধৃতজী গিয়া মার ঘরে বসিলেন। 
নানা কথা চলিতেছিল। প্রায় আড়াইটার সময় মার বিশ্রাম করিবার 
জন্য দরজ! বদ্ধ করিয়া দেওয়া হইল। 

বিকালে রাজাসাহেব ?রিদ্রনারায়ণ ভোজনের ব্যবস্থা করিয়াছেন। 
তিনটার পর মাকে চেয়ারে বসাইয়া উপরে লইয়া যাওয়া হইল। 
রাস্তার ছুই পার্শ্বে দরিদ্রনারায়ণেরা৷ খাইতে বসিয়াছে। মা তাহার মধ্যে 
ঘুরিয়া বেড়াইতেছেন। অনেক ছবিও তোলা হইল। 

সন্ধ্যার পূর্বের হিমাচল প্রদেশের চিক, সেক্রেটারী ও তাহার a 
মার সঙ্গে কথা বলিলেন। তাহার পর শ্রীযুক্ত বি, কে, শাহ এবং 
Maree কথা বলিলেন। পৌনে সাতটায় মা গিয়া প্যাণ্ডেলে 
বসিলেন। মার আরতির পর শ্রীমবধৃতঙ্ীর ভাষণ সুরু হইল। 
ভাষণ সমাপ্ত হইলে সাড়ে নয়টা পর্য্যন্ত মার সঙ্গে নানা কথাবার্তা চলিল। 

রাত্রে আজ মার শুইতে প্রায় একটা বাঁজিয়া গেল। 


৯ই মে, ১৯৫৫ 


সকালে প্রায় সাড়ে নয়টায় মার দরজা খুলিয়া দেওয়া হইল। 
আরতির পরে অবধৃতভীকে লইয়া মা আমার ঘরে আসিয়া বসিলেন। 
ঘরটা একটু খালি করিয়া দেওয়া হইল। সামান্য কয়েকজন মাত্র 
ঘরে রহিলেন। বৃন্দাবনে এবার মার পায়ে চোট লাগার রহস্তের 
কথ! হইতেছিল | 

মার wafer উপলক্ষ্যে আজ ১০৮ কুমারী সেবার ব্যবস্থা 
হইয়াছে । মার ঘরের বারান্দায় কুমারীর! সকলে খাইতে বসিয়াছে। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


মাও গিয়া তাহাদের মধ্যে দাড়াইলেন। «AeA সকলকে জড়ি 
লাগান ওড়না পড়াইয়! দিলেন। মাকেও তিনি কুমারীদের মতই একটি 
চাদর গায়ে দিয়! দিলেন। কুমারীদের যাহা যাহা ভোজন মাকেও 
একটি পাতায় করিয়া! তাহা সব সাজাইয়া দেওয়া হইয়াছে। মার 
মুখে একটু দিয়া দিলে মা নিজেই তাহা সকলের মধ্যে বিতরণ করিতে 
লাগিলেন। একটি বাচ্চা কুমারীর পাতের সামনে মা বসিয়া মুখ 
হা করা মাত্র সেও তাহার পাতা হইতে ব হাতে করিয়া মার মুখে 
একটু, কিছু দিয়! দিল। মার এই লীলা দেখিয়া আমরা অবাক হইলাম | 

কুমারী ভোজনপর্ব শেষ করিয়া মা গিয়া ঘরে বসিলেন।. কানপুর 
হইতে জিতেন peA আসিয়াছেন। তিনি মার সঙ্গে কিছু কথা 
বলিবেন। শুইতে শুইতে মার সাড়ে তিনটা বাজিয়া গেল। বেল! 
গাচটার সময় শ্রীযুক্ত বি, কে, শাহ আসিরা মার ঘরে বসিলেন। 
তিনি আজই বন্ধে রওনা হইয়া যাইতেছেন। ধীরে ধীরে আরও 
অনেকেই আসিয়া বসিলেন। আরতির কিছু পূর্বের ম৷ গিয়া প্যাণ্ডেলে 
বসিলেন। গতকালের মত AAT সুরু হইল। 

মৌনের পর অব্ধৃতজীকে লইয়া মা আসিয়া ঘরে বসিলেন। 
এ পর্যন্ত টেপ রেকর্ডারে যাহা কিছু রেকর্ড করা হইয়াছে তাহা আজ 
অব্ধৃতজীকে শুনান হইল। রাত্রি প্রায় দশটার পর অবধৃতজী তাহার 
কুটিয়ায় চলিয়া গেলেন। 


১০ই মে, ১৯৫৫ 


আজ মার শুভ জন্মতিথি উত্সব। এই উপলক্ষে সকলের মনেই 


১১৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
ISa আনন্দময়ী y 


আজ একমাত্র প্রার্থনা যে মা আমাদের মধ্যে দীর্ঘদিন AFA 
কাণী হইতে মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ও একটি 
অতি সুন্দর চিঠিতে লিখিয়াছেন_-“সত্ই যে অখণ্ড প্রকাশরপিণী 
মা জগতে প্রকট হইয়াছেন ইহাই যেন তাহার জন্মোৎ্সবের দিন 
আমরা স্মরণ করি। বস্তুতঃ তাঁহার জন্ম কোথায়? স্বয়ং-প্রকাশরূপিণী 
এবার আড়াল ভাঙ্গিয়া নিজগুণে প্রকাশিত হউন ইহাই আমাদের প্রার্থনা 1” 
চিঠিখানির মধ্যে আরও কয়েকটি সুন্দর সুন্দর কথা তিনি fafa- 
ছেন--“চির প্রকাশমান সত্য যেন আড়াল ভাদ্দিয়া নিজ বলেই 
নিজেকে প্রকাশ করে-ইহারই প্রতীক্ষা! - বন্ততঃ সেখানে আড়াল 
কোথায়? আবার আড়াল গড়িয়াছেনও তিনি__ভার্দিবেনও তিনি। 
আবার ভা্গা-গড়ার অন্তরালে হাসিয়া খেলা খেলিতেছেনও তিনি। 
তাহা ছাড়া আড়ালেও তিনিই। এই আড়ালের দ্বারা যে কৃত্রিম গণ্ডী 
প্রকাশ হইয়াছে তাহা কি তিনি নন? সবই যে তিনি। সবের 
Ske fei তিনিই-ত তুমি। আবার তুমিই বা কে? আমিই-ত। 
আমি ছাড়া আর কি-ই বা আছে। আবার সেখানে আমিই বা 
কোথায়? মা, চোখের ঠুলি খুলিয়া দেও।. বুঝার বোঝা সরাইয়া 
asi কথার পালা শেষ করিয়া দেও। মা-গুরুনিজে সবই 
সেই একই an আশা নিরাশার aa ata কতদিন জড়াইয়া 
থাকিব?. তোমার জন্মদিন_-সকলে Gana করিবে। আনন্দে জয়- 
গান গাহিবে। কিন্তু একটি চির বিরহকাতর হৃদয় তোমার সেই 
-মহা আবির্ভাবের দিকে তাকাইয়া আছে। খন সে তোমাকে আমি 
বলিয়া চিনিতে পারিবে__চিনিয়া চমকিত হইবে। অতি পরিচয়ের 
মধ্যে অপরিচয়ের আড়াল আর কতদিন?” 


Sri Sri Anandamayee AshramCollection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
alra ভাগ 


কথাগুলি খুবই whet) আরজ এই শুভদিনে আমাদেরও 
কায়ম্নোবাক্যে এই একই প্রার্থনা মারের শ্রীচরণে। 

আজ সকাল হইতেই দিনের অবস্থা খুবই খারাপ। আকাশ 
ঘনমেঘাচ্ছন্ন। রাজাসাহেবের লোকেরা কত পরিশ্রম করিয়া সুন্দর 
করিয়া প্যাণ্ডেল বানাইয়াছে। শেষ দিনে সব কি নষ্ট হইয়া যাইবে? 

সন্ধ্যার সময় হইতে মৃধ্লধারে বৃষ্টি সুরু হইল। প্যাণ্ডেলের 
ভিতরে সমস্ত কিছু ভিজিয়া একেবারে একাকার। সন্ধ্যার AA 
তবু তাহার মধ্যেই সম্পূর্ণ হইল। সাড়ে নয়টার পর মা আপনা 
ঘরে বসিলেন। টিহরীর মহারাজা-মহারাণী প্রভৃতি অনেকেই আজ 
আসিয়াছেন। তীহারাও আনিয়া মার ঘরে বদসিলেন। 

রাত্রি প্রায় সাড়ে বারটার সময় মার দরজ বন্ধ করিয়া দেওয়া 
হইল। দুইটার পর মা একবার উঠিয়া এদিক ওদিক ঘুরিয়া 
আসিলেন। ঠিক পৌনে তিনটার সময় আমাকে মার ঘরে লইয়া 
যাওয়া হইল। আমি ও মেয়েরা পুপপাঞ্জনলী দিলাম। টিহরীর মহা- 
রাজা-মহারাণী, আম্ের রাজা-রাণী এবং যোগীভাইও ফল-মিট্রি ইত্যাদি 
cota’ নাজাইয়া আনিয়াছেন।. ওদিকে পুজার আয়োজন তৈয়ারী। 
যোগীভাই ধীরে ধীরে মাকে ডাকিয়া উঠাইলেন। মা এদিক ওদিক 
করিয়া উঠিয়া বসিয়া সলঙ্জ মুখে বলিলেন_-"ওখানে যেতে আমার 
লজ্জা করে।” মার মুখে এই নূতন কথা শুনিয়া আমরা হাসিয়া 
উঠিলাম। মা তাহাতে আবার বলিলেন_-ব আমার বুঝি লঙ্জা 
করে না?” মার বালস্ুলভ এই কথার আমাদের এত ভাল লাগিল 
যে তাহা ভাষায় ব্যক্ত কর! বায় না। যোগীভাইর প্রার্থনায় অগত্যা 
মা বাধ্য 2291 উঠিয়। প্যাণ্ডেলের দিকে ঢলিলেন। 


১১৪. 
91757 Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
AAA আনন্দময়ী 


sie সুন্দর করিয়া কাপড় ও ফুলমালা দিয়া মার সিংহাসনটি 
সাজান হইয়াছে। সিল্কের শয্যা, ভেলভেটের 
জন্মতিথি পুজা | বালিশ ইত্যাদি সব নূতন বানান হইয়াছে। 
সিংহাসনে উঠিবার জন্য ভেলভেটের পাদান 
age নূতন বানান হইয়াছে। মা সেখানে গিয়াই একেবারে মুড়ি 
দিয়া শুইয়া পড়িলেন। শুধু কপালটুকু বাহিরে দেখা যাইতে লাগিল। 
প্রায় সাড়ে তিনটা নাগাদ EAA পূজা আর্ত করিল। অবধৃতজীও 
আসিয়া মণ্ডপের এক ated বসিলেন। অপর পার্শ্বে ASS কয়েকজন। 
মঞ্চের ছুই দিকে চৌকীর উপর ১০৮ পদের ভোগ সাজান হইয়াছে 
বাহিরে তখন খুব জোড়ে বৃষ্টি পড়িতেছে। সামিয়ানা ভিজিয়া ঝড় 
ঝড় করিয়া 'জল পড়িতেছে। তবু সকলে স্থির ভাবে বসিয়া পুজা 
দেখিতেছে। 


১১ই মে, ১৯৫৫ 


সকাল সাড়ে চারটার পর পুজা সমাপ্ত হইলে ভোগ নিবেদন 
কর! হইল। তাহার পর আরতি। ইহাতেই ata সাড়ে পাঁচটা 
বাজিয়] গেল। সকলে যদি তখন প্রণাম করিতে সুরু করে তবে খুবই 
দেরী হইয়া যাইবে তাই মাকে তখনই ঘরে লইয়া আস! হইল। 
রাজা সাহেবই মাকে ঘর হইতে পুজার স্থানে নিয়। গ্রিয়াছিলেন। 
আবার তিনিই মায়ের হাত ধীরে ধীরে ধরিয়া মাকে উঠিয়া আসিতে 
প্রার্থনা করিলেন। মায়ের তখন সম্পূর্ণ অন্য ভাব__দিব্য মৃত্তি। বাহ্‌ 
জ্ঞান 'সাছে কিনা বুঝা মুক্িল। চেয়ারে করিয়া মাকে যখন ঘরে লইয়া 


Sri Sri Anandamayee 2 Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

আসা হয় মায়ের তখন রূপ যেন ফাটিয়া পড়িতেছে। হাত জোড় করিয়। 
চক্ষু বন্ধ করিয়া afin যেই সে রূপ দেখিরাছে সে আর জীবনে" 
উহা কখনও IIS হইবে না। 

ঘরে আনিয়া মাকে বিছানায় বসাইয়! দেওয়া হইল। মা স্থির 
ভাবে বসিয়া আছেন দেখিয়া আমি আন্তে আন্তে বলিলাম_-“মা, 
শুইয়া পড় একটু।” মা শুধু একটু “হা” বলিয়া আবার নিশ্চল হইয়া 
বসিয়া রহিলেন। মা যেন এ লোকে নাই। আবার কিছুক্ষণ পরে 
মাকে গুইবার কথা মনে করাইয়া দিলাম। মা একটু পরে শুইয়া 
পড়িলেন। আমরাও সকলে ঘরটি খালি করিয়া দিলাম। 

প্রায় সাড়ে নয়টার সময় রায়বাহাদুর চুণীলাল কাপুরের কন্যাজা মাতা 
প্রণাম করিতে আসিলেন। তাহারা এখনই সিমলা চলিয়া যাইতেছেন। 
মার দরজা একটু খুলিয়া দেওয়া হইল ৷ তাঁহারা প্রণাম করিয়া বিদায় 
গ্রহণ করিলেন। প্রায় সাড়ে এগারটায় মা উঠিয়া বসিলে অনেকেই 
গিয়া মাকে প্রণাম করিল। 'আজ শ্রীযুক্ত বি, কে, শাহর স্ত্রী ও ছেলে- 
মেয়েদের এখানে প্রসাদ নিতে বলা হইয়াছে। খাওয়া শেষ হইলে 
তাহারা গিয়া মার ঘরে কিছু সময় বসিল। তাহারা চলিয়া গেলে 
মা আবার শুইয়৷ পড়িলেন। - | 

সন্ধ্যার একটু পূর্বে মার দরজা খুলিয়া দিলে অনেকেই মাকে প্রণাম 
করিতে ঘরে গেলেন। বহু স্ত্রী পুরুষ আজ নিজ নিজ গন্তব্য স্থানে 
চলিয়া যাইতেছে | আজ সন্ধ্যার পরে MACHA ব্যবস্থা বারান্দায় করা 
হইয়াছে। অন্তান্ত দিনের gia আজও অব্ধৃতজী মহারাজ সাড়ে সাতটা 
হইতে সাড়ে আটটা পর্য্যন্ত ভাষণ দিলেন। তাহার পর মা নিজেই 
একটু সময় কীর্তন করিলেন। মৌনের পর হিমাচলের গভর্ণর, তাহার 


১২১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
AA আনন্দময়া 
স্ত্রী, রাজা-রাণীরাও আসিয়া মার ঘরে বসিলেন। মার শুইতে শুইতে 
রাত্রি প্রায় ১২টা বাজিয়া গেল । 


১২ই মে, ১৯৫৫ 


ভোর সাড়ে পাচটায় মা উঠিয়া বসিয়াছেন। ব্রহ্মচারী কান্তিভাইকে 
হরিবাবাজীর নিকট পাঠান হইতেছে। মা তাহাকে সব কিছু বুঝাইয়! 
দিলেন। কিছু পরে অববৃতজীও মাকে প্রণাম করিয়া আদ্বালা রওনা! 
হইয়া গেলেন। { ; 

ঘরটি খালি হইলে মা আবার শুইয়া পড়িলেন। দশটার পরে 
‘ কেহ কেহ আসিয়! প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ১২টা 
পধ্যন্ত বারান্দায় সৎসঙ্গ চলিল। Arsal দাওয়ার পরও কেহ কেহ 
আসিয়া মার ঘরে বসিলেন। মার আজ যেন শুইবার ভাবই নাই। 

সন্ধা আটটার পর মা গিয়া কীর্তনে বসিলেন। আশ্রমের নিত্য 
কীর্তন সমাপ্ত হইতে না হইতেই মা নিজে কীর্তন ধরিলেন। মৌনের 
পরও সেই কীর্তন সাড়ে নয়টা পর্যন্ত চলিল। রাত্রি ১২টা পর্যন্ত 
আজকেও রেকর্ড বাজান হইল। সকলে শুনিলেন। 


১৩ই মে, ১৯৫৫ 


দশটার পর উঠিয়া চুপচাপ অনেকক্ষণ বিছানার উপরই বসিয়া 
আছেন। কথাবার্তীর খেয়াল যেন নাই। ধীরে ধীরে এই ভাবটি 
কাটিয়া গেলে মা আসিয়া বারান্দায় সৎসল্গে বসিলেন। লীলাবেন 


i Sri Sri Anandamayee Ahn Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


ও তাহার ছেলে-মেয়েরা আজ সিমলা যাইতেছে কয়েকদিনের জন্য। 
সঙ্গে কোনও পুরুষ নাই তাই মা তাহাদের সঙ্গে পানুকে দিয়া দিলেন 
পৌছ।ইয়া আসিবার জন্য | 

মণ্ীর রাজা-রাণী মার বিশেষ Sei atataka আজকাল 
দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশে ভারতের রাজদূত॥ রাণী সাহেব 
লিখিয়াছেন যে ate তাহাদের বিবাহের ২৪ বৎসর পূর্ণ হইল। মার 
তাই বিশেষ পুজা ও ভোগের জন্য টাকা পাঠাইয়াছেন। 

বিশ্রাম করিতে করিতে মার অনেক দেরী হইয়াগেল। হরপ্রসাদের 
পুনরায় একখানা চিঠি আসিয়াছে। সেই চিঠির জবাব অনেক করিয়া 
লিখাইয়াছেন। 

সন্ধ্যার পর মা গিয়া কীর্তনে বসিলেন। কীর্তন শেষে অনেকক্ষণ 
ধরিয়া মার সঙ্গে কথাবার্তা হইল। সাড়ে নয়টার পর মা আসিয়! 
ঘরে বদিলেন। ঘরেও সঙ্গে ACT অনেকে আসিয়াছেন কথার GD! 
প্রায় এগারটার পর মার দরজা বন্ধ করিয়া দেওয়া হইল । 


১৪ই মে, ১৯৫৫ 


জন্মোখসবের দিন এবার প্রচণ্ড বৃষ্টি হইয়াছিল। সেই প্রসঙ্গে 
কথা চলিতেছে । মা বলিলেন_-“তোমাদের নষ্ট ত কিছুই হয় নাই। 
লাইট নষ্ট হইয়া যাইতে পারিত। প্যাণ্ডেল নষ্ট হইয়া যাইতে পারিত। 
তাহাও হয় নাই। শুধু তোমাদের বসিতে কিছু অস্গবিধা হইয়াছে” 
রাজাসাহেব মার কথা শুনিয়। খলিলেন_£হ্য, সেইটুকুই অপরাধ 
রহিয়া গিয়াছে” আমরাও সকলে হাসিতে লাগিলাম i 


' 
১২৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public পিজা ion by eGangotri 
এবারের মত পূর্বেও এইরূপ ঘটনা আরও দেখিয়াছি। ঢাকার 
কথ! উঠিল। একবার সেখানে জন্মোৎসবের দিন এমন প্রচণ্ড ভাবে 
; ঝড় বৃষ্টি সুরু হইল যে তাহার আর তুলনা 
মায়ের লীলাকথা। হয় না। সকলে মার নিকট বৃষ্টি থামাইবার 
জন্য প্রার্থনা করিতে লাগিল। মা সেই 
' প্রচণ্ড বৃষ্টির মধ্যে নামিয়! কীর্তন সুরু করিলেন। বহু লোকে সেই 
সঙ্গে সঙ্গেই বাহিরে নামিয়া পড়িলেন। কিন্তু দামী জামাকাপড়ের 
মায়া কাটাইয়! আবার কেহ কেহ নামিতেও প্রস্তুত ছিলেন না। মা 
বাহির হইতে ছুই হাতে জল ছিটাইয়া তাহাদেরও বৃষ্টির মধ্যে নামিতে 
বাধ্য করিলেন। খুব ধুম কীর্তন হইল। উহার মধ্যেই মা বলিলেন 
“প্রসাদ বিতরণের ব্যবস্থা sai” কিন্তু তখন এরূপ ভাবে সমস্ত মাঠ 
জলে ভাসিয়া “যাইতেছে যে পাতা বিছান অসম্ভব। অগত্যা সকলে 
মার নির্দেশমত কাপড়ের আচল পাতিয়া বসিলেন। খুব আনন্দের 
সহিত প্রসাদ গ্রহণ হইলে মা সকলকে নিয়া চলিলেন পুকুরে স্নান 
করিতে । সেখানে গিয়া সকলেই খুব আনন্দের সহিত সাতার দিয়া 
সান করিতে লাগিলেন। আশ্চর্য্য মাও সকলকে নিয়] ফিরিয়া আসিলেন 
qe বন্ধ হইল। মায়ের এইরূপ নানা লীলার পরিচয় আমরা বহুবার 

পাইয়াছি। 

সন্ধ্যার পরে aaa কাস্তিভাই ফিরিয়া আসিয়াছে। তাহার 
নিকট মা হরিবাবার সম্বন্ধে খুঁটিনাটি সব জিজ্ঞাসা করিলেন। শোভা 
তাহার ছেলের বিবাহ উপলক্ষে একটি খেলার মোটর ও চাবীওয়ালা 
ঘোড়া মাকে দিয়াছে। মাও সেই লইয়া আনন্দ করিতেছেন। 

Birra রাজার ছোট ছেলেটিকে মা গাড়ীটি দিয়া দিলেন। 


১২৪ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


500. In Public Domain. Digitization by eGangotri - 
দ্বাদশ ভাগ 


১৫ই মে, ১৯৫৫ 


সকাল ন্টার পর মা আসিয়। আমার ঘরে বাঁসলেন 

সিমলাতে WAG মণ্ডলের উদ্যোগে অখণ্ড কার্তন ও উৎসবের 
আয়োজন হইয়াছে। তাঁহারা আমাদের অনুমতি ন! নিয়াই চিঠিতে 
পোষ্টারে মা যাইতেছেন বলিয়া সংবাদ ছাপাইয়া দিয়াছেন । মা এখানে - 
আসিবার পরই তাঁহারা রাজাসাহেবের নিকট ফোন করিয়াছিলেন। 
কিন্তু মার শরীর ভাল যাইতেছে ন! সেজন্য তাহাদের ক্ষমা করিতে 
বলা হইয়াছে। ate সকালে আবার ৫৬ জন সিমলা হইতে মার 
নিকট প্রার্থনা জানাইতে আসিয়াছেন। কথা বলিয়া স্থির হইল যে 
আশ্রমের পক্ষ হইতে বিভু প্রভৃতি কয়েকজন যাইয়া একদিন কীর্তনে 
যোগদান করিবে। মার যাওয়া এখন সম্ভব না। 

দুপুরে মার বিশ্রাম করিতে করিতে বেশ দেরী হইয়া গেল। 
স্বামী চেতনদেবজী অনেকদিন পর মার দর্শনের জন্য আসিয়াছেন। 
তাহার সহিত কথা বলিতে বলিতেই বিকাল চারটা বাজিয়া গেল। 
গাচটার সময় সিমলা হইতে কেওনথাল্‌ স্টেটের রাজা-রাণী প্রভৃতি 
প্রায় ১০/১২ জন মার দর্শনের জন্য আদিলেন। তাঁহাদের সঙ্গে মার 
অনেক কথাবার্তী হইল। 

সন্ধ্যার পরে মা প্রায় সাড়ে আটটা নাগাদ বাহিরে গিয়া বসিলেন। 
মৌনের পরেও মার মুখ হইতে প্রশ্নের উত্তরে অনেক কথা হইল। 
কিছু কিছু রেকর্ডও করা হইয়াছে। 


১৬ই মে, ১৯৫৫ 
প্রায় দশটার পর মা ঘরের বাহির হইয়া সোজা আমার ঘরে 


১২৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Puste pagai. tzaten by eGangotri 

আসিয়া বসিলেন। টিহরীর মহারাণীকে লইয়া বেশ fog সময় হাসাহাসি 
হইল। বুনির সহিত তিনি কি এক বিষয়ে বাজী ধরিয়া হারিয়া 
গিয়াছেন। মা হাসিতে হাসিতে তাঁহাকে বলিলেন__“আগে যদি 
জানিতাম যে তুমি জিতিতে চাও তবে আমি তোমাকে এক কায়দা 
শিখাঈয়া দ্রিতাম।” সকলেই খুব হাসিতে লাগিলেন 

দুপুর বেলা আম্বের রাজা-রাণী প্রভৃতি মাকে প্রণাম করিয়া রওনা 
হইয়া গেলেন। মা একটু পরে শুইয়া পড়িলেন। | 

রাত্রে সিমলা হইতে শ্রীযুক্ত বি, কে, শাহর মেয়ে ফোন করিতেছে 
যে লীলাবেন ও তাহার সঙ্গের একটি ছেলে দুইজনেই অস্থুস্থ। মা 
এই সংবাদ পাইয়াই পান্থকে বলিলেন কাল সকালে সিমলা গিয়া 
তাহাদের দেখিয়া আসিতে। 

টিহরীর মহারাজা-মহারাণী দুইজনে wes প্রণাম করিয়া দিল্লী রওনা 
হইয়া গেলেন। দুইজনের স্বভাবই এত সুন্দর ও সরল যে সকলেই 
মুগ্ধ নিতান্ত আপন জনের ন্যায় সকলের MA মেলামেশা করেন। 


১৭ই মে, ১৯৫৫ 


কলিকাতা হইতে সংবাদ আসিয়াছে সরোজদাদা পরলোকগমন 
করিয়াছেন। সমস্ত পরিবারই মার বিশেষ ভক্ত। মারও আজ ভাবের 
কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। গত ৭ই বিকালেই মার মুখ হইতে 
এই জাতীয় কথা বাহির হইয়াছিল যাহাতে সরোজদাঁদা ANE সকলেই 
প্রায় নিরাশ হইয়। গিয়াছিলেন। 

সন্ধার পর পানু সিগলা হইতে ফিরিয়া আসিলে সংবাদ পাওয়া 


Sri Sri Anandamayeé AShram Collection, Varanasi 


পল 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


গেল যে লীলাবেনের হার্টের অন্ুখ কিছু বাড়াবাড়ি হইয়ছিল। মা! 
তাই ঠিক করিয়াছিলেন যে আগামী কাল কমল সেখানে গিয়া তিন 
দিন থাকিয়া তাহাদের নিয়া এখানে ২১শে ফিরিয়া আসিবে। 


১৮ই মে, ১৯৫৫ 


সরোজ দাদার মৃত্যু সম্বন্ধে একটি উল্লেখযোগ্য ঘটনা আছে। 
কাল তাহা লেখা হয় নাই; পূর্বেই লেখা 
হইয়াছে যে গত ৭ তারিখ বিকালে সরোজ 
দাদার প্রসন্দে মার মুখ হইতে কিছু কথা 
বাহির হইয়াছিল । তখনই কেহ কেহ অনুমান করিয়া লইয়াছিলেন 
যে তাহার কিছু হইয়াছে। মা তখন পরিফ্ার করিয়া কিছু বলেন 
নাই। এখন খবর পাওয়া গেল যে ঠিক সেই সময় তিনি জন্ম-মৃত্যুর 
সন্ধিক্ষণেই ছিলেন এবং তাহার ২।৩ ঘণ্টার মধ্যেই তিনি প্রাণ ত্যাগ 
করেন। সেইদিনই সন্ধ্যার পর কথায় কথায় আবার প্রকাশ পাইয়া- 
ছিল যে মার মুখ হইতে যেন একটা হাহাকার আসিতেছে। 
আশ্চর্যের বিষয় হইল যে সরোজ দাদার মৃত্যু হইল ৭ তারিখ 
সন্ধায় আর আমরা সংবাদ পাইলাম ১৭ই সকালে। AAD ইহার 
পূর্ববাভাসও মা সেইদ্িনই দিয়া রাখিয়াছিলেন। Aa বলিয়াছিল 
_ «একটু পরে টেলিগ্রাম আসিলেই বুঝা! যাইবে কাহার কি হইল |” 
মা তখনই বলিয়াছিলেন_প্খবর কি আর সব সময় সঙ্গে স্দে আসে । 
অনেক সময়ত ছয় মাস পরেও আসে 2? 

মা আজ একটু বেশী দেরী করিয়াই বাহিরে আসিলেন। মুখে 


সরোজ দাদার 
মৃত্যু প্রসঙ্গে | 


১২৭ 
i 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public a ee by eGangotri 

সামান্ একটু জল দিয়া আমার ঘরে আসিয়া বসিলেন। কিছু চিঠি- 
পত্র পড়া হইতে লাগিল। মার আজ খাওয়ার ভাব একেবারেই 
নাই। বলিলেন যখন খেয়াল হইবে তখন খাইবেন। কৌশল্যা 
(রাণী সাহেবের পরিচারিকা) আলিয়া মাকে একটি নৃতন কাপড় 
পড়াইয়া আরতি করিল। 

প্রায় দুইটা নাগাদ মা গিয়া নিজের ঘরে বসিলেন। মা তখনও 
একটি চিঠি লেখাইতেছেন। এমন সময় রেণু গিয়া ব্যন্ত-সমস্ত ভাবে 
মাকে সংবাদ দিল যে বুনি কেন জানি ভীষণভাবে কীদিতেছে। 
ate fant মাকে সেই সংবাদই দিল। মা তাড়াতাড়ি বুনির ঘরে 
চলিয়া গেলেন। মার অসীম করুণা । নিজের হাতে তাহার পিঠে, 
মাথায়, বুকে হাত বুলাইয়া দিতে লাগিলেন। একটু শান্ত হইলে 
মা তাহার নিকট হইতে সব শুনিয়। ঘরে আসিতে আসিতে প্রায় 
সাড়ে চারটা বাজিয়: গেল। 

সন্ধার সময় মা হঠাৎ খাওয়ার ঘরে গিয়া বসিলেন__“যা আছে 
তাই আমাকে একটু cre” মা সারাদিনে কিছুই খান নাই। 
তাই তাড়াহুড়া করিয়া মাকে একটু দুধ এবং কয়েকখান| রুটি বানাইয়া 
দেওয়া হইল। 

আবার আসিয়া a ঘরে বসিলেন। সোলনের ম্টাজিট্টেট সাহেব 
wae মার সঙ্গে দেখা করিতে আপিয়াছেন। অনেকক্ষণ ধরিয়া 
কথাবার্তা চলিল। বাহিরে সান্ধ্য কীর্তন হইয়া 'গিয়াছে। বাহির 
হইতে কে দুইজন সাধু আসিয়াছেন তাহারাই গান করিতেছেন।. 
একটু পরে মা গিয়! বাহিরে মৌন পর্যন্ত বসিয়া অপর ঘরে কিরিয়া 
আসিলেন। আজ একটু Age মা বিশ্রাম করিতে গেলেন। 


১২৮ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


২০শে মে, ১৯৫৫ 


কাল রাত্রে মার শরীরট মোটেও ভাল যায় নাই। মধ্যরাত্রে বেশ 
বমিও হইয়াছে। কেন যে এত গোলমাল হইতেছে বুঝি না। 

সাড়ে দশটার পর মা নিজেই উঠিয়া বসিলেন। চেহারায় কিন্ত 
কোনও ক্লান্তির ছাপ নাই। মুখটি যেন জল জল করিতেছে। সব 
সময়ে এইরূপ দেখা যায় all মা একটু বালির জল খাইয়াই 
রহিলেন। বেল! দুইট! পধ্যন্ত মার ঘরে কথাবার্তা ও চিঠিপত্র 
লেখান হইল । আমি বিশ্রামের জন্য চলিয়া আসিলাম। কিন্তু 
বাদ পাইলাম মা আবার চিঠিপত্র লইয়া রসিয়াছেন। চারটা নাগাদ 
একটু তরকারীর সুপ খাইয়া শুইয়া পড়িলেন। 

বিকালে sat কমল সিমলা হইতে ফিরিয়া আমিল। তাহার 
মুখে শুনিলাম লীলাবেন এখন .ভালই আছেন। আগামী পরণ 
তাহাদের এগানে ফিরিঝার stil মা টেনিস্কোর্টে আজও বেশ 
কিছুক্ষণ হাটিয়া আসিলেন। জাম্মীন একটি মেয়ে Eva Bosch | 
(প্ৰসিদ্ধ Bosch পরিবারের) ৩1৪ দিন ধরিয়া এখানেই আছে। 
তাহার সহিত মা কথা বলিলেন। 

রাত্রে আজ্জ আর বেশী সময় মার ঘরে কেহ থাকিল না। মা 
তাড়াতাড়ি weal পড়িলেন। 


২১শে মে, ১৯৫৫ 
বিভু, তপন প্রভৃতি ৭৮ জন আজ সকালে সিমলা রওনা হইয়া 


9 , ১২৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public প্রা? Daai n by eGangotri 

গেল Agaa জন্য ৷ Rami, ভুবনদ! প্রভৃতি আরও bde জন 
ও গাড়ীতেই বেড়াইবার জন্য গেলেন। 

মার শরীরটা আজও ভাল না। কিন্তু মৌনের পর মা 
অনেকক্ষণ কথা বলিলেন। 

একজন যুবক মাকে প্রন করিয়াছে। মা তাহার উত্তরে বলিলেন_- 
দ্যাহাতে ভজন হয় সেই কাজই Fall সময় বৃথা যাহাতে নষ্ট না হয় 

সেদিকে লক্ষ্য রাখা উচিত। চেষ্টা করিলে 
মার মুখে নানা কথা। সব কিছুই হুইয়া যায়। মন লাগাইবার 
জন্য নিজেদের মধ্যে চেষ্টা করা। সকলে 

Aal সপ্তাহে একত্রে সৎসঙ্গ পাঠ করা উচিত। খাওয়া দওয়া 
করিয়া শুইয়াত কত জন্ম সকলে কাটাইয়া আসিয়াছ। বেকার সময় 
নষ্ট না করা। আমিই যে অমৃত সেই দিকে খেয়াল রাখা ।” 

গ্রঃ_যে আত্মহত্যা করে তার সদ্গতি হয় কিনা? 

মা হ্যা, অনেক ক্রিয়া অ'ছে যাহাতে মৃত্যু হইলে দুর্গতি 
হয়__সদ্গতি হয় all অন্ধকার হইতে আরও অন্ধকারে যাইতে 
হয়। কেন এমন হয় সে কথা বলা যায় না। সেটা তাহার মৌজ। 
ef যে রকম-_ফল সেই রকম। 

মা আবার বলিতেছেন-“কর্শ্ম যে রকম ফলও CAAA! তবে 
ভগবৎ চিন্তা দ্বারা সব ভয় দূরে চলিয়া যায়। ভগবানকেই স্মরণ করা 
যিনি প্রাণের প্রাণ__আত্মা। সৎদর্দে হউক একান্তে হউক যে ভাবেই 
হউক ডাকিতে হইবেই। নতুবা আবরণ হইতে ছুটি নাই। ভগবানকে 
কখনও Yq দেওয়া ঠিক না। খোকা দিলে তুমি ধোকাই পাবে। 
% * * * হত্যাকারী ও পরামর্শদীতা উভয়েরই সমান ফল 


Sri Sri Anandamayee Ashtant Collection, Varanasi 


CCO. In Public Domain. Son by eGangotri 
q ভ 3 : 


পাওয়া। শুভ কাজেও এইরূপই হয়। কম বেশী হউক ক্রিয়ার 
ফল পাইবেই। 

প্রঃ ভগবান রামচন্দ্র রাবণকে মারিয়া কি প্রায়শ্চিত্ত করিয়া ছিলেন? 

মাঁএকদিকে বলিতেছ ভগবান রাম, আবার অপর দিকে বলিতেছ 
মারা» ‘প্রায়শ্চিত্ত? ভগবান কখনও মারেন না এবং প্রায়শ্চিত্ত 
করিবার প্রশ্নই নাই। তিনি নিজেকে লইয়া খেল! করেন। আর 
তোমরা অপরকে লইয়া খেলা কর। 

প্রঃ যখন জপধ্যান করিতে বসি তথুন অনেক সময় ঝচ্চার 
বিরক্ত করে। 

মা-_বালগোপাল ভাবে নিতে হয়। তাহারা বিরক্ত করে এই 
ভাব নিতে নাই। সেবা ভাবে নেও। বাঁলগোপাল সেবা করিয়া 
যে সময়টা! পাওয়া যায় সেই সময়ে জপ ধ্যান কর। শুইবার 
সময়ওত পাও। তাহা হইতেই অন্ততঃ কিছুটা সময় ভগবানকে 
দিবে। 

এইরূপ আরও অনেক সুন্দর সুন্দর কথা. হইল। 


২৩শে মেঃ ১৯৫৫ 


সকালে সাড়ে নয়টার পর মার ঘরের দরজা খুলিয়া crea 
হইয়াছে । বেল! প্রায় একটা পর্যন্ত মার সহিত নান! রকম কথা- 
বার্তা চলিল। সিমলা হইতে একজন গুজরাটা ডাক্তার আসিয়াছেন। 
তাহার পর ম! মুখ ধুইয়া একটু ক্ষিছু মুখে দিলেন। 

সকালে একজন কি প্রশ্ন করিয়াছিলেন । তাহার উত্তরে মা 


১৩০৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JAT আনন্দময়ী 


বিস্তারিত ভাবে অনেক কিছু বলিলেন-_“ভগবৎ চিন্তা হইতে বড় আর 
কিছুই নাই। . এইজন্য একটি কথা গৃহস্থাশ্রমে থাকিয়া বালগোঁপাঁল 
সেবা, কুমারী সেবা । পত্নী গৃহলক্মী--পতি পরমপতি এই ভাবনাতে 
সেবা। পিতামাতা গুরুজন ইহাদেরও সেবা ।” 

ৃ আবার বলিতেছেন__এযেমন ঘড়িতে ২৪ ঘণ্টার জন্য দম দেওয়া 
হয় সেইরূপ কিছু সময় ভগবৎ চিন্তায় দেওয়া। গৃহস্থাশ্রমে থাকিয়া 
ভগবানকে পাওয়ার ইহাও এক উপায়। এইরূপ বিচার রাখিবে_. 
আমি যেখানেই থাকি al কেন সেখানেই বসিয়া বসিয়া ভগবৎ চিন্তন 
করিব। আর সেবা বুদ্ধিতে, যেমন মন্দিরের ম্যানেজার management 
করে__নিজের বাড়ী যেন ঠাকুরের এক মনির। আমার বাড়ীতে 
যারা আছে তার! সবই ভগবানের বিগ্রহ_আমাঁর সেবা sail আমি 
ম্যানেজার হইয়া সেবক হইয়া থাকিব। তবে আমার এই সেবা 
ভগবাঁনেরই সেবা । এইরূপ ভাবনা নিয়া চলিতে থাকিলে ধীরে ধীরে 
পাক্কা সেবক হইয়া যাওয়ার আশা |” 

“পাথর দেখিলে বিগ্রহ নাই, আর বিগ্রহ দেখেত পাথর নাই 
আর ভগবৎ বিগ্রহ ভাবনা যেখানে আনিবে সে ভগবানই। যেমন 
বলেনা সমস্তই ভগবানের বিগ্রহ। যদি ভগবৎ বিগ্রহ বলা যায় তবে 
তাহা প্রত্যক্ষ করিবার চেষ্টা করাও উচিত। পাথর বুদ্ধি থাকিলে 
ুর্বদি-_-ভগবৎ বুদ্ধি হইল all এইজন্য ভগবান কোথায়_এই যে 
অনুসন্ধান। হরেক রূপে এক ভগবানই ইহা প্রত্যক্ষ করিবার চেষ্টা 
করা প্রয়োজন। দুনিয়ার বিষয় রসে যে বুদ্ধি__বিষয়বুদ্ধি, ইহারত 
পরিবর্তন রূপ, নিত্য রূপ নয়, অনিত্য রপ। কিন্তু যেখানে একমাত্র 
ভগবৎ A সেখানে অনিত্যের কথা নাই। তোমার দৃষ্টি সৃষ্টির 


Sri Sri Anandamayee Ashiat Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


মধ্যে নিত্য নাই, পরিবর্তনশীল__ইহাই জগৎ বুদ্ধি। ইহাতে কি প্রকাশ 
হয়?_নাশ। যাহা নাশ হয় সেখানে স্ব-প্রকাশ নাই। সেখানে 
স্বরূপ কোথায়? ওখানেত নাশ নাশ হয় না। নাশ নাশ 
হওয়া চাই।” 

মা আরো বলিলেন-_-“বিষয় বাসনায় মন থাকিলে তাহার স্বভাবই 
মনকে বিকল করা। এই জন্য চেষ্টা যতক্ষণ পর্য্যন্ত ধ্যান জপে মন 
, না লাগে ততক্ষণ পর্যন্ত ধ্যানজপের চেষ্টা করিয়া যাঁওয়া। পরিমিত 
নিদ্রা ভোজন ইত্যাদির প্রয়োজন। দেখ, যখন কোথাও যাত্রা কর, 
যতটা প্রয়োজন মাত্র ততটাই wey নেও, ঘর হইতে সবটাইত আর 
মেওনা। এই জন্য ভগবৎ পথে যাত্রা করিলে ভগবৎমুখী অনুকুলতার 
জন্য আহার নিদ্রা যতটা প্রয়োজন ততটাই নেওয়া । যেমন বলে না, 
‘যেমন খাইবে তেমনই মন হইবে” এই জন্য মনকে বাহিরের দিকে 
টানিয়! নেয়, Beye হইতে দেয় না। কখনও কখনও যেমন এই 
মাসে একদিন বা চারদিন অথবা সপ্তাহে একদিন পরমার্থ চিন্তন 
করিব। ২৪ ঘণ্টার মধ্যে বারে বারে চেষ্টা করা মনকে তাহার দিকে 
লাগাইবার জন্য_জপ, ধ্যান, পুজা, পাঠ, e144 ইত্যাদিতে । এইরূপ 
চেষ্টার ফলে তোমার অখণ্ডরপে বাসনা ভোগ করিবার fee afai 
গিয়াছে। জন্মে জন্মে যেরূপটা হইয়া আসিয়াছে তাহা খণ্ডিত sza 
যাইবে। তখন. তোমার মন, একেবারে না লাগিয়া গেলেও, তোমার 
চেষ্টার ফলে আশা, কখনও লাগিয়া যাইতেও পারে। বিষয়ে মন 
এতটা রাখিয়া দিয়া এখন ভগবানের দিকে মন লাগাও । দেখ ধীরে 
ধীরে তোমার রাস্তা খুলিয়। যাইবে। বিষয় চিন্তাও ছাড়িয়া যাইবে। 
Bas ছাড়িয়া যাইবারই। আবরণ ধীরে ধীরে চলিয়া যাইবে। উহা 


Sri Sri Anandamayee AStam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


JA আনন্দময়ী 


নিত্য কিনা, অনিত্য যাহা তাহা বিনাশ হইবারই। যেমন অগ্নির 
স্বভাব তাপ দেওয়া । অগ্নির নিকট যাইবে আর ঠাণ্ডা লাগিবে ইহাত 
আর হয় না। বরফের কাছে যাইবে আর গরম লাগিবে ইহাও হয় না। 
এই জন্ত ভগবানের নাম সর্বনাম সর্বরূপ--ভগবৎ নামেতে পাপ হরণ 
করে। বলা হয় মানুষ এত পাপ করিতে পারে না যাহা ভগখ২ 
নামে দূর না হয়। যেমন একটি অগ্নির qaz যতটা জালাইতে 
পারে ততট। পদার্থ তুমি সংগ্রহ করিতে পার না। ভগব২ চিন্তন, 
ভগবানের দিকে যাইবার যে চেষ্টা তাহাতে তোমার সমস্ত পাপ নষ্ট 
করিয়। Ral নাশ নাশ হইবে_ন্বরূপ প্রকাশ হইবে। এইজন্য বিষয় 
বাসনা যাহাতে তুমি একেবারে ডুবিয়া আছ, তাহা হইতে মুক্ত হইবার 
জন্য যখন তুমি ভগবানের দিকে লাগিয়া যাইবে তখন তোমার 
অন্তঃশক্তি বাড়িয়া যাইবে। তুমি অভ্যাস কর। SASS চিন্তায় 
নিজেকে বাধিয়া ফেল_-মশ লাগুক আর না! লাগুক-'এতটা সময় 
আমি ভগবৎ চিন্তায় দিবই। আশা যে কখনও মন লাগিয়। যাইবে 
এবং লাগিয়া থাকেও।” 

“amy মহাত্মারা বলিয়া থাকেন, “tee বলে-_পরমাথ চিন্তনের 
জন্য লাগিয়া যাইবে আর তোমার মিলিবে না ইহা কখনও হইতে 
পারে না। চেষ্টা, যতক্ষণ না! মিলে, চেষ্টা ছাড়া নাই। সত্য স্বরূপ 
ভগবান তোমার মধ্যেই al? এইজন্য আপন চিন্তন_.আপন ধ্যান 
ছাড়া না। আপন বস্তু আপনাকে পাওয়ার জন্য৷ আনন্দ আনন্দই। 
নিরানন্দ আর কোথায়? এ-ই আছেন মাত্র।” 

মৌনের পরও রাত্রে মা অনেকক্ষণ কথাবার্তা বলিলেন। একজন 
প্রশ্ন করিয়াছেন_্ধন্ম কি?” 


Sri Sri Anandamayee SUEY Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by pees 
দ্বাদশ ভাগ 


মা উত্তর দিলেন__“আপনাকে পাওয়ার যে aa যাহা ছাড়া যায় 
না তাহাই gái প্রত্যেকেরই প্রকাশিত হইঝ|র জন্য পৃথক পৃথক 
রাস্তা আছে। যেখানে তুমি আছ সেইখান নিয়াই তুমি চল। IT- 
মাত্র তিনিই-ত। ' তিনিই ধরিয়া আছেন। ছাড়।ত নাই। "আবার 
ভগবৎ প্রকাশের ক্রিয়াকেই wh বলা হয়। যাহা অক্রিয়া তাহাই 
অধৰ্ম্ম । wis একই i” s 

আবার বলিতেছেন--“মানুষ কম্ম পূরণের জন্য জন্ম নেয়, আবার 
জন্ম পূরণের জন্যও জন্ম নেয়। শক্তিশালী পুরুষ বা ভগবৎ শক্তি 
যাহার মধ্যে প্রকাশিত রহিয়াছে তিনি শিজের ea নিজেও বদল 
করিতে পারেন।” 

প্রঃ “নর-নারীর মধ্যে বড় কে?” 

মা__“ছুই-ই বড়। শক্তি বিনা শিব কোথায়? রাধা বিনা কৃষ্ণ 
কোথায়? সীতা বিনা রাম কোথায়? শক্তি বিনা তুমিই বা কোথায়? 
যতক্ষণ পর্য্যন্ত প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত এই কেন থাক্িবেই।” 

সাড়ে নয়টার পর মা আসিয়া ঘরে বসিলেন। কলিকাতা হইতে 
ছবি* আসিয়াছে। তাহার ২১টি গান রেকর্ড করার কথা হইয়াছে। 
সমস্ত ঠিক করিয়া মেশিন চালান হইবে এমন সময়ে ঘরের bulbi 
হঠাৎ ফাটিয়া চৌচির হইয়া গেল। একটু পরে হইলে হয়ত মেশিনটি 
নষ্ট হইয়া যাইতে পারিত। বাধা পড়ায় আজ আর কিছু করা 


হইল all 


প্রসিদ্ধ রেডিও ifa কুমারী ছবি | বন্দ্যোপাধ্যায়_মেয়েটি খুবই 
ভক্তিমতী ও শুদ্ধ স্বভাব বিশিষ্টা। 


Soy 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
lq আনন্দময়ী 


২৪শে মে, ১৯৫৫ 

আজও মৌনের পর বেশ সুন্দর কথাবার্তা হইল। একজন 
গুরু সম্বন্ধে প্রশ্ন করিলে মা বলিলেন_-“গুরু ভিতর ' হইতেই হয়। 
আসল খোজ আসিলেই আসল প্রকাশ হয়। বিণা প্রকাশ ছাড়া যে 
থাকাই যায় না। তিনি স্বয়ং গুরু রূপে আসিয়া নিজেই নিজে প্রকাশ 
করিয়া দেন বা প্রকাশ হইয়। যান।” 

একজন বেশ সুন্দর, সরল প্রশ্ন করিলেন__“মাকে পাইবার সহজ 
সোজা মন্ত্র কি?” 

মা বলিলেন__“পিতাজী, এই ছোট্ট মেয়েটি যাহ ঝলিবে তাহাই 
কি মানিবে ? ভগবং প্রাপ্তির Wei সরল সহজই। "গুরু যাহা 
* বলিবেন তাহাই শ্রেষ্ঠ মন্্র। ঠিক ঠিক গুরু মন্ত্র জপ করিলে প্রকাশ 
ছাড়া হইতেই পারে ali ভগবানের রাজ্য এমন সুন্দর । তিনি 
নিজে যদি পড়ান তবে পাশ না হইয়াই যায় না। . গুরু-শক্তি প্রকাশ 
হইলে ফেল আর হয় না। আগুনে প্রবেশ করিলে জলিবেই। সর্বনাম 
near আবার Baty অরূপ যদি নাম ভাল লাগে তবে সর্ধবনাম 
সর্ধরূপত আছেই। আবার ate নিরাকার ভাল লাগে তবে অনামী : 
অরূপ। পিতাজী, তাহার Ax দৌকানদারী ব্যাপার eevee ন 
রাখা। এত দিন ধরিয়া ধ্যান করিলাম কিন্তু কিছু পাইলাম না, 
এই বুদ্ধি রাখিতে নাই। তিনি প্রাণের প্রাণ আত্মার আত্মা। তিনি 
আপনের আপন। সুতরাং আপনের সন্ধে দৌকানদারী না করাই ঠিক” 


আবার বলিতেছেন-_“নাম নামী অভিন্ন। স্বয়ং তিনিই যে নাম 
রূপে । অক্ষর ভগবানেরই রপ। যে নাম করিলে চৈতন্য হয়, বীজ 


Sri Sri Anandamayee Askygm Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দশ ভাগ 

বপন করিলে যেমন বৃক্ষ জন্মায়, যে নাম ভাল লাগে সেই নাম 
নিতে নিতে সর্বনাম যে তাহারই নাম, AAA যে তাহারই রূপ 
তাহা প্রকাশ হয়। আবার তিনি যে অনামী অরূপ তাহাও ধীরে ধারে 
প্রকাশ হয়। মনুষ্য জন্ম পাইয়াও যদি সেই চেষ্টা না করে তবে 
পশু-পক্ষী হইতে প্রভেদ কি? আপনার প্রকাশের জন্যই নিঞ্ের 
কল্যাণের দিকে wer উচিত। বড় বড় ধনীরাওত শান্তি পায় al 
শান্তিত ধনে-জনে নাই। শান্তি আছে কিসে? আমি থে শান্ত স্বরূপ, 
জ্ঞান স্বরূপ, চৈতন্য স্বরূপ__এই বোধ যতক্ষণ AVS শা হয় ততক্ষণ 
পর্য্যন্ত শান্তি কোথায়? নিজেকে পাওয়ার জন্য নিজেকে প্রকাশ করা। 
কি সুন্দর |” | 

মন্ত্র সন্বন্ধে মা বলিতেছেন_-“যে অক্ষরে মনের ত্রাণ হয় ইহাই 
aa) অক্ষর চিন্নয়_-শব gaat aal নাম রূপে পাওয়া যায় 
এই ভাবনা রাখিতেই হইবে। আমার মধ্যে যে বীজ আছে তাহাতে 
বৃক্ষ হইবেই এই বিশ্বাস রাখা। আবার বীজ বপন করিলে যেমন 
জল দিতে হয়, সার দিতে হয়, সেইরূপ সতসন্দরূপী সার ও অল 
দিয়া waa বীজকে অন্কুরিত করিতে হয়। থে রকমটা চাহিবে সেই- 
রূপই পাওয়া যায়। fades নামকে ছাড়িয়া ন! থাকা। চলিতে 
ফিরিতে খাইতে শুইতে AAA নাম নিয়া থাকী। দোকানদারী কর! 
না। যতটা জল দিবে, সার দিবে ঠিক ততটা, তাড়াতাড়িই বৃক্ষ 
অন্মাইবে। যদি AI না হয় তবে মনে করিবে যে আমারই দোষ । 
মনে করা আমারই জন্ম জন্মান্তরের ভাবনা পার করিয়া আমি তার 
চরণে পুর্ণরূপে অপিত হইতে পারিতেছি না। আগুন সণ আমারই 
দোষ তাঁহার না। এই শরীর বলে অমরপন্থী হও-_ মৃত্যুপন্থী না। 


১৩৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. el by eGangotri 
শ্ীপ্রীম। আনন্দময় 


অমর পথে চল। তুমি যে অমৃত. অমর সেটা প্রকাশ কর। 
* x *%* a ASA ভগবানের সঙ্গ মানেই সংসঙ্দ। যাহাকে 
আশ্রয় করিলে সকল দোষ দূরে যায় তাহাকেই আশ্রয় করা। অবগুণ 
হইতে গুভগুণ অবশ্যই পাইবে। তুমি পিতা__তুমি মাতা__তুমি বন্ধ 
তুমি সখা সব। এই বোধ রাখিতে হয়। তিনি কি না দিয়! পারেন? 
তোমার তীব্র ইচ্ছা আছে আর প্রকাশ হয় না ইহাত হইতেই 
পারে All রাস্তা লম্বা কি ছোট এ প্রশ্ন মনেও স্থান দিতে নাই। 
আমাকে প্রাপ্ত করিতেই হইবে এই ভাবনাই atti: তোমার পূর্ণ 
শক্তি তুমি লাগাও was তুমি পাবে। পিতাজী! কি সুন্দর! 
একজনকে ধরিলেই সব আসিয়া যায়।” 

মা নিজেই আবার বলিতেছেন__“হরিকথাই কথা আর সব বৃথা 
ব্যথা। তুমি না থাকিলে আমি কোথায়? অহং+কার। অহং 
ক্রিয়ারূপে যাহ! প্রকাশ তাহাই Geeta 1” i 

একজন প্রশ্ন করিলেন__“মা নিজেই aff গুরু হন তবে আর 
Sy গুরুর প্রয়োজন কি?” ৃ 

মা বলিলেন__“ম৷ মানে ময়। বিশ্বময় তিনিই যে। মা ছাড়াত আর 
কিছুই নাই৷ মা-ইত সব দিতেছেন। মা-ইত গুরু । মা যিনি মাঁপিয়া দেন৷” 

আবার একজনের জিজ্ঞাসা__“আসা! যাওয়া হইতে মুক্তির সরল 
উপায় কি?” | 

মা উত্তর দিলেন_-“আসা যাওয়া নেই-ই। আমি যে আত্মা এই 
ভাবটা রাখা । আসা যাওয়া হইতে মুক্তি পাওয়ার জন্য গুরুকে 
আশ্রয় করিতে হয়। কোথায় আসা কোথায় যাওয়া? যাহার 
sien নিলে মুক্তি তিনিই সর্বত্র স্বয়ং আছেন।” 


Sri Sri Anandamaveé Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


সাড়ে নয়টা afaa গিয়াছে। মা উঠিয়া ঘরে আসিলেন। 
faa হইতে গভর্ণরের সেক্রেটারী ও তাহার পরিবারের কয়েকজন 
মার সঙ্গে একান্তে একটু কথা বলিলেন। মার শুইতে শুইতে প্রায় 
সাড়ে বারট। বাজিয়৷ গেল। 


২৫শে মে, ১৯৫৫ 


মার দরজা সাড়ে দশটার পর খুলিয়া দেওয়া হইল। শরীরটা 
ভাল যাইতেছে না। মুখের ভাবও একটু ASA মনে হইতেছে। 

ব্রহ্মচারী হরপ্রসাদ ও ভরদ্বাজের নামকরণের একব২সর আগামী 
কাল সম্পূর্ণ হুইবে । আরও কয়েক জনের নৃতন নামকরণের কথা 
হইয়াছে। মা সেইজন্য স্বামীজীকে কাল কিছু বেশী করিয়া ফুল 
আনিতে বলিলেন। 

আজ মা একটার মধ্যেই বিশ্রাম করিতে গেলেন। বিকালে 
চারটার পর দরজা খুলিয়া দেওয়া হইল। সিমলা হইতে শ্রীযুক্ত 
মহেশ (Director ‘of Designs) মার দর্শনের জন্য আসিয়াছেন। 
তাঁহার সঙ্গে কথা বলিয়া পরে মা বাহিরে একটু হাটিলেন। 

বিকালে ২১টি চিঠি মাকে শোনান হইতেছে এমন সময় মা হঠাৎ 

বলিয়। উঠিলেন-_“দেখিলাম শঙ্ষরানন্দ স্বামীর* 
ক্ষ শঙ্করানন্দজীকে চেহারা খুব খারাপ-_দাঁড়ি কামান। তাহার 
win আবার কি হইল কে জানে?” 


* কাশীর অতি পুরাতন ভক্ত স্বামী শঙ্করানন্দ FAAS | কয়েক 
বৎসর হয় ইনি কাশীতেই দেহরক্ষা করিয়াছেন। 


এ ৩৪ 
Sri Sri Anandamayee RShram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
Balai আনন্দময়ী 

রাত্রে মৌনের পূর্ব হইতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি সুরু হইল। তবু 
বাহির হইতে বেশ অনেকে মার কথা শুনিতে আসিয়াছে । 

WA একজন প্রশ্ন করিলেন__“প্রথমেই সংসারের প্রতি বৈরাগ্য 
আসে অথবা ভগবৎ agaia পর এই বৈরাগ্যের উৎপত্তি হয় ?” 

মা বলিলেন-__“যেমন যেমন ত্যাগ হইতে থাকে অর্থাৎ যতটা 
SAI অনুরাগ হয় ততটাই বিষয়ের প্রতি বৈরাগ্য আসে। ভগবানে 
মন লাগান মানে ভগবানের প্রতি wes হওয়া, আর বৈরাগ্য 
হওয়! মানে বিষয়ের প্রতি বৈরাগ্য হওয়া। ভগবানের প্রতি অনুরাগ 
হওয়া আর বিষয়ে বৈরাগ্য আসা এক সঙ্গেই হয়। ত্যাগ হইয়া 
যায়। ত্যাগ করিবার প্রয়োজন হয় না। এই Stas আসল ত্যাগ | 
যেমন মন্দিরে যাইতেছ চলিতে চলিতে সাথে সাথেই আকর্ষণ হইতে 
থাকে 1” 
প্রঃহ-ইহার অর্থ তাহা হইলে প্রথমে আকর্ষণ পরে বৈরাগ্য 
উৎপত্তি। 

মা বলিলেন_-"“আগে পরে ali ভগবৎ আকর্ষণের সাথে সাথেই 
বিষয় ত্যাগ হইতে থকে 1” 

আবার বলিতেছেন_-এই শরীরের নিকট উৎপটাং কথা কিছু 
শুনিতে siss শোন। (অবধৃতজীকে লক্ষ্য করিয়া) পিতাজী কেমন 
সুন্দর বুঝাইয়া বলেন। কাল কথা হইতেছিল ভগবানের মারা কখন 
আসিল, মায়ার RE কখন হইল? যতক্ষণ ভগবান ততক্ষণই তাহার 
মায়া। তুমিত পরমানন্দকে ত্যাগ করিয়া আছ। তুমিইত ত্যাগী। 
মহানকে ত্যাগ করিয়া তুমি মহাত্যাগী। (সকলের হাসি) satay 
পরমানন্দ ইহা কখনও ত্যাগ হইতে পারে না। পর্দীতে আবরণ 


Sri Sri AnandamayéAshram Collection, Varanasi 


` 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 
রহিয়াছে। Gets za প্রকাশ নিত্য__কখনও পরিবর্তন হয় TI 
যাহা ত্যাগ হইবার তাহাই ত্যাগ হয়,” 

“ভগবানের রাজোর খেলা কি waa দেখ। আম্মা_এক 
আত্মাইত। তবুও তুমি, আমার, তোমার এই সব। যি 
আমার তোমার বলিতে হয় তবে ভগবানের নিতাদাস। যেখানে 
অনিতারপে অহংকারের খেল!-শ্রাগ হওয়ার যাহা Stel ত্যাগ হইয়া 
যায়। যেমন জলের গতি, উপরে দেখিলে মনে হয় গঙ্গার জল স্থির 
রহিয়াছে। কিন্ত প্রতিক্ষণেই sala প্রবাহ বহিয়া চলিয়ছে। জগত 
গতিশীল, যেখানে গতি ওঁ জগৎ। তুমি ছোট ছিলে, ব্দলিয়। 
গিয়াছ যুবক হইয়াছ। আবার বার্দক্য আগিবে। দেখ সব সময়ই 
ত্যাগ হইয়া যাইতেছে i” 

Gag জীব তত্র শিব, যন্ত্র নারী তত্র গৌরী।” এইরূপেও 
আমিই বা তুগিই। অনিতারূপে কে? সব সময় পরিবর্তন হইতেছে, 
বদলাইয়া যাইতেছে । যাহা বদলাইবার তাহাই বদলাইয়া যাইতেছে 
স্বয়ং প্রকাশ যাহা নিত্য সেখানে ব্দলাইবার কি আছে?” 

একটু খামিয়া মা আবার বলিতেছেন__“আমি, আমার পরিবার, 
বাবা, মা, ঘর-বাড়ী ইত্যাদি সব বস্তুতে আপনর মানিয়। রাধিয়াছ। 
জগতরূপে, পরিবাররূপে কত জনম জনম আমার ie কার 
আসিয়াছ। আমি অমৃত, আত্মা_এক 37 দ্বিতীয় wis তাহারইত। 
aff আমার তোমার থাকেত ভগবানে লাগাও। বরকে কি আছে? 
_জলইত। এইরূপ নিরাকার সাকার। সাকার কি? a3 
ক্রিয়া, ক্রিয়ারহিত fai আকর্থ-আপনার মধোহ আপনার 
আকর্ষণ | যখন হইতে ভগবান তখন হইতেই wal) ভগবান কখন 


১৪১ 
_ Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


0০00. In Publi ain, Digitization by eGangotri 
Satay arate oO" PY ০০০ 


নেই? এইজন্য মায়াও অনার্দি। অন্ত কোথায়? কিসের আকর্ষণ? 
কার প্রকাশ? বিচার কর। আপন যাহা তাহার যখন প্রকাশ হইল 
তবে মায়া কার? নিজকে পাইবার চেষ্টা করা-চাই দাসরপে, চাই 
আত্মারপে। তুমিত অমৃত, আত্মারাম। জন্ব-মৃত্যুর ভোগ কেন 
তবে? যেখানে কাহারো উৎপত্তিই হুইল না, ওখানে কি করিয়া বদ্ধ 
হইলে? অমৃত, আত্মারামের প্রকাশের জন্য আবরণ হটাইবার চেষ্টা 
Fall নিজের মধ্যেই নিজে। যেখানে আত্মা সেখানে আমি থাকি 
কি করিয়া? আমার তোমার মধ্যেই আমি থাকে না? ত্যাগ আর 
আকর্ষণ সাথে সাথেই। পরিবর্তন রূপে, অপরিবর্তন রূপে তিনি 
শ্বয়ংই। আপনাতেই যে আপনি রহিয়াছে তাহার প্রকাশের জন্য 
চল। যে না চলে সে আত্মহত্যা করিয়াছে । ভগবৎ চিন্তায় আবরণ 
হটাইবার চেষ্টা কর। চল, অমরপন্থী হইয়া যাও। অমুতের পথে 
চলিবার চেষ্টা a1” 


২৬শে মে, ১৯৫৫ 
সকালে পাঠের পর ব্র্গচারী কান্তিভাই ফুল লইয়া মার নিকট 
গেলে মা সকলকে ফুল ও চন্দন দিতে বলিলেন। বায়ুমগ্ুলের 
উদ্দেশ্যেও ফুল দিতে বলিলেন। কান্তিভাইর 


ব্রহ্মচারী TRA ও পান 

রদুনাৎ E 
এবং নর্শদা শহরের ঘুনাথ দাস নামকরণের আজ এক বৎসর 
নামকরণ।' af হইয়াছে। মার খেয়াল ate আরও 


কয়েকজনের নামকরণ হইলে মন্দ হয় না। 
পঞ্জিকা খুলিয়া দেখা গেল আজই বিশেষ শুভদ্িন। আজ তাই 
ব্রহ্মচারী FIA নাম শুকদেবানন্দ, ব্রহ্মচারী tea নাম গভীরানন্দ 


`g 
Sri Sri Anandamayee Aam Collection, Varanasi 


. CCO. In Public Domalp Faitiggtion by eGangotri 


a 


এবং গুজরাট হইতে নর্শদ শঙ্কর ব্যাস বলিয়া একটি ব্রাহ্মণ ছেলে 
আসিয়াছে তাহার নাম দত্তাত্রেয়ানন্দ রাখা হইল । মার নির্দেশ মত 
SB এবং পানু আজ প্রাতঃকাল হইতেই মৌন রহিয়াছে । নামকরণ 
উপলক্ষ্যে আজ এখানে ভাগ্ডারাও হইল। 

গত বৎসর এই দিনেই ব্রদ্ধারী কান্তিভাইর নাম agata দাস, 
amid হীরুর নাম হরপ্রসাদ এবং aati) ভরতভাইর নাম ভরদাজ 
রাখা হইয়ছিল। ইহার পূর্বেও alata মহিলা aata নাম আত্মানন্দ, 
আমেরিকান যুবক জ্যাকের নাম জয়ানন্দ, ফরাসী ডাক্তার ওয়াইণ্ট্‌ বের 
নাম Raam, ফরাসী রাজদূত পেটটের নাম সত্যানন্দ, ইংরাজ 
প্রফেসার টার্ণবুলের নাম প্রেমানন্দ এইরূপ অনেক নামই T 
রাখিয়াছেন। 

বিকাল বেলাও নামকরণ উপলক্ষে কিছু মিষ্টি আনান হইয়াছে। 
মা ফৌনের পর নিজের হাঁতে তাহা বিলি করিলেন। 

আজ সন্ধ্যাবেলাও সংসন্দে খুব সুন্দর সুন্দর কথা হইল ৷ 'এক- 
জন জিজ্ঞাসা করিলেন_-*গুরুর সবচেয়ে বড় সেবা কি?” 

মা উত্তর দিলেন “আদেশ পালন করাই সবচেয়ে বড় মেবা। 
aka আছে ‘আত্রেন্দরিয় গ্রীতি ইচ্ছা তারে কহে কাম, কৃষি 
গ্লীতি ইচ্ছা তারে কহে cay Weak গুরু যাহা আদেশ দেন তাহা 
নির্বিচারে পালন করিলেই সর্বাপেক্ষা বড় সেবা হয়।” 

প্রঃ_-আদেশ যাহা পালন করা সম্ভব শা এইরূপ আদেশ তিনি 
যদি দেন? 

মা বলিলেন--“প্রফেসার ছাত্রদের পরীক্ষা নেন। তিনি ভাল 
করিয়াই জানেন যে ছাত্র কোন পর্যায়ের । তুমি যেখানে দাড়াইয়। 


১৪৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In “aan Sea by eGangotri 
আছ সেই স্থিতি হইতেইত তুমি আদেশ পালন করিবে। কখনও 
আবার গুরু যাহা আদেশ দেন তিনি নিজেই তাহা পালন করাইবার 
ব্যবস্থা করিয়! দেন। কিন্তু একেবারে না পড়িলে কিভাবে পাশ 
হয়? চেষ্টা থাকিলে তবু পালন করার শক্তি প্রকট হইতে পারে। 
আদেশের উপর পূর্ণরূপে নিষ্ঠা থাকা উচিত।» 

একজন বলিলেন__“মাই যখন নিজে আমাদের প্রশ্নোত্তর দিতেছেন 
তখন আর আমাদের চিন্তার কি কারণ আছে?” 

মা তাড়াতাড়ি জবাব দ্িলেন_-্পরমার্থ কথায় এই শরীরটার কান 
পথিত্র হইবে সঙ্গে সঙ্গে তোমাদেরও এইজন্যই এখানে বসা। এই 
শরীরটাকে বসিতে বল তাই বসে। আবার খেয়াল যদি না হয় তবে 
বসেও Ail প্রশ্নের উত্তর দিবার জন্য এই শরীর এখানে বসে T 
সত্য কথা হইতেছে এই শরীরটা অন্যের কাছে বসেও না, অন্যেরট! 
খায়ও না, অন্যেরটা পড়েও না, অন্যের ঘরে যায় না, অন্যের সঙ্গে 
কথা বলে না। এই শরীর আবার অন্ত দিক দিয়া নিজের মাতা 
পিতা বন্ধুর সঙ্গে যেমন কথা বলে সেইরূপই। ভাষণ দেওয়া__লেক্চার 
দেওয়াত এই শরীরের হয় না। তোমরা যেমন ঘণ্টা বাজাও তেমনই 
শুন |” 


২৭শে মে, ১৯৫৫ 


ব্যাঙ্গালোরে All Faiths Conference হইতেছে। ডাঃ atta 
সভাপতি | মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের অধ্যাপক: ডাঃ মৃহাদেবন 
মার নিকট সম্মেলনের জন্য একটি বাণী চাহিয়া পাঠাই ইয়াছেন। মা 


> 
Sri Sri Anandamayas Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


দ্বাদশ ভাগ 


সাধারণতঃ এইরূপ বাণী ইত্যাদি পাঠান না। আমরা বিশেষ প্রার্থনা 
করিয়া মার নিকট হইতে কয়েকটি ছত্র পাঠাইয়া দ্িলাম_-“হে অমর 
আত্মা, মৃত্যু পথ হইতে অমর পথের যাত্রী হও। অমর আত্মা 
অমর পন্থী স্বয়ং আপনাঁতে আপনি ।” 

গত ১০ তারিখে জন্মোৎসব উপলক্ষে Age গোগীনাথ কবিরাজ 
মহাশয়ের চিঠির উল্লেখ করা হুইয়াছে। আজ মা সেই চিঠিখানার 
জবাব দিলেন। কয়েকটি কথা বিশেষ উল্লেখযোগ্য_“একমাত্র তিনিই 
আছেম বলে তাঁহার প্রকাশের জন্য তাহারই বল! তাহাকেইত। গতি ও 
স্থিতি রূপেতে যিনি আবার তিনিই অক্ষর রপেতে-যাহার ক্ষরণ 
হয় না। ভাষায় এবং সেই গভীরেও তিনিইত, গতির মধ্যে সহজ 
গতিতেও, সৰ্ব্বক্ষণ যেখানে অচল থেকেও সচল। আবার অভাব 
রাজ্যের বীরত্ব যেখানে সর্বক্ষণ, সেই বীরত্বের ধংশ রূপটাও প্রকাশ গ্রহণ 
চাইত। উহা! কি দিয়ে? যত কথার ভাণ্ডার যে আবার সে-ই। 
সেইজন্য যে ভাগারের আশ্রয় নিলে বৃথা ফল, বৃথা ভোগ, বৃথা রূপটি-_ 
তাহার বৃথা হয়ে প্রকাশ পায়, যদিও বৃথা রপও ওই-ত। সেখানে 
ভাণ্ডার অভাণ্ডারের প্রশ্ন নেই_বৃথা অবৃথার প্রশ্ন নেই! কিছু না 
থেকেও সেখানে সব আছে। আপন স্বরূপ--আপনাতে আপনিই। 
যে মনে যা নিজ লক্ষে মেনে চল! যায়। সেইটি.ধরে চলতে 
হয়ত। cater হাহাকারের রাস্তা। সেই ক্রিয়াটি সর্বক্ষণ জাগ্রত 
রাখার জন্য. স্বক্রিয়াই প্রয়োজন । যে রসাল ভাষা কথা আপনারই 
প্রকাশের দিক সেই দিকটাই গ্রহণীয়। পিপাদিত জনের যেমন জল 
ভুল হয় না, সেইরূপ এ লক্ষ্যে নিজকে জাগ্রত রাখার কেবল 
চেষ্টা |” 


১০০ Sri 971 /18170211958/8511-21) Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
AQ আনন্দময়ী 


মা শ্রীযুক্ত কবিরাজ মহাশয় সম্বন্ধে ইতিমধ্যে একদিন বলিতে-. 
ছিলেন_-“দেখলাম বাবা এই শরীরটার খুব. 
কাছে কাছে বসে পরমার্থ ভাবে, দীর্ঘ সময় 
কাটাল।” আজ সকালে উঠিয়াই বলিতেছেন 
__«এই শরীরটার কাছে বাবা বেশ খানিকক্ষণ চুপচাপ বসে__কোনও 
কথা নাই। শুধু একটা উদার উদাস ভাবের প্রকাশ। শরীরটাত 
ভিতরে খুব বেশী সুস্থ না” আবার ওঁ প্রসদ্দেই বলিলেন_-“এই 
ছোট্ট মেয়েটাত বাবার কাছেই। কোন কোন সময় কোন কথা বলা 
এসে. ষায়। তাই সামান্যই বলা হয় মাত্র ৷? 

জন্মোৎসবের শেষ দিনের একটি ঘটনা লিখিতে ভুল হইয়া 
গিয়ছে। একজন পাঞ্জাবী surfer প্যাণ্ডেলে বসিয়া মাকে 
দেখিতেছিলেন। তিনি দেখিলেন মা সিংহের উপর জগগ্ধাত্রীরূপে 
বসিয়া আছেন'। তাহা দেখিয়ই তিনি জ্ঞানশৃন্য হইয়া পড়িলেন। ~ 

মৌনের পর আজও মার সঙ্গে কিছু কথাবার্তা হইল। একজন 
ভদ্রলোক প্রশ্ন করিলেন_কুদ্রাক্ষ মালা জপের আবশ্যকতা কি?” 

মা উত্তর দিলেন__-“এক এক পুজার যেমন এক এক রকম ফুল 
সেইরূপ মন্ত্রও পৃথক, Wats পৃথক। মালা জপের আবশ্যকতা অবশ্যই 
আছে। তবে এক এক স্থামে আবার মাল! জপ করা সম্ভব হয় 
না। কিন্তু ততক্ষণ পর্যন্ত জপ করাই 
প্রয়োজন। জপ যখন হইয়। যায় (আপনা 
হইতেই) তখন আর সংখ্যা রাখার দরকার 
নাই। কিন্ত যতক্ষণ জপ করা হয় ততক্ষণ সংখ্যা রাখিতেই হইবে। 
কম করিলেও একমাল! হওয়াই দরকার। . জপ করা আর জপ 


agra শ্রীযুক্ত গোগীনাথ 
কবিরাজকে দর্শন | 


মাল] জপের 
আবশ্যকতা | 


Sri Sri Anandamayee Ash Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


দশ ভাগ 


হওয়াতে অনেক তফাৎ। sep মালা জপেরও বিশেষ কথা আছে। 
কে জানে কোন সময় ভগবৎ অনুভূতি হইয়া যায়। সংখ্যা জপ' ' 
- করিয়াও আবার ভগবানকে অর্গণ করিতে হয়। দুই বেলা তুমি 
যেমন নিয়মিত ভোজন কর তাহা ছাড়া অন্য সময়ও খাইতে পার। সেই 
রকম gAs নিয়মিত ২৩ বার করিতেই হুইবে। অন্য সময় যদি 
আরও করিতে পার তবেত ভালই। মনের এইরূপ অবস্থা আনা 
চাই যে ভগবৎ স্মরণ বিনা থাকাই afer” 

Saab] গল্প বলি-একজন লোক ছিলেন। তিনি সর্বদাই 
‘cage’ নাম করিতেন। একদিন একজনের বাসায় অতিথি হন। 
ধাহার বাড়ীতে ছিলেন তিনি রাত্রে শুনিলেন যে শুধু KAFF, 
‘erage’ নাম হইতেছে। প্রথমে বুঝিতেই পারেন নাই। পরে 
জানালা দিয়া আওয়াজ শুনিয়া বুঝিতে পারিলেন যে অতিথির 
গলার স্বর। অতিথি শুইয়া ater) কিন্তু তাহার শ্বাসে শ্বাসে 
ও নাম জপেরই আওয়াজ হইতেছিল 1” 

“সেই জন্যই বল! হয় অভ্যাস করিবার জন্য চেষ্টা চাই । নিজের 
ঘরে যাওয়ার জন্যই চেষ্টা। তাঁহার দিকে মন না গেলেই দুর্ব,দ্ধি-_ 
দুর্গতি__ছুর্ভোগ । প্যারালিসিমের মত মন দুর্ভোগের বাসনা পূর্ণ 
করিবার, জন্য দৌড়ায়। মনকে অবশ করিয়া ফেলে। ভগবৎ মন্ত্র 
জপ ও ধ্যানে ও রোগ দূরে যায়।» 

মৌনের পর মা ঘরে আনিয়া বসিয়াছেন। রাজা সাহেব মাকে 
প্রশ্ন করিলেন_-“এই জগত মিথ্যা হইলেও ভাসমান কেন?” 

মা উত্তর দিলেন--“মিথ্যা, ঠিক না। তবে জাগতিক AS i 
ব্যবহারিক সত্য যদি না হইত তবে ভাসমান হইতে পারে না।” 


Sri Sri Anandamayee Asffam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AAT আনন্দময়ী 


আবার afaceea—“as ব্রহ্ম যখন তখন আর জাত কখন? তাই 
_ অজাতবাদ। স্বষ্ট-স্থিতির কোন কথাই নাই।» 


২৮শে মেঃ ১৯৫৫ 


কালরাত্রে মার শুইবার ভাব আদৌ ছিল না বলিলেই হয়। 
পেটে যথেষ্ঠ ব্যথা ছিল। সেই সঙ্গে শ্বাসের একটু কষ্টও হইতে- 
ছিল। খাওয়া-দাওয়া একপ্রকার নাই বলিলেই হয়। খুব ভোরে মা 
বলিয়া দিয়াছেন না ডাকিলে যেন কেহ ঘরে না যায়। মা নিজেই 
প্রায় সাড়ে এগারট! নাগাদ উঠিয়া ঘরের বাহিরে আসিলেন। 

আজ সকালে বম্বে হইতে শ্রীযুক্ত বি, কে, শাহ আসিয়াছেন। 
দিল্লী হইতে ডাঃ বলরামকেও কয়েক দিনের জন্য সঙ্গে লইয়া 
আদিয়াছেন। তিনি এখানে থাকিয়া আমাকে বিশেষ ভাবে পরীক্ষা 
করিবেন। 

দুপুরে মার বিশ্রাম করিতে করিতে প্রায় 'আড়াইটা বাজিয়া গেল। 
বেলা চারিটার সময় বি, কে, শাহ মার সঙ্গে একান্তে কথা বলিতে 
আসিয়াছেন। মা উঠিয়া বসিলেন। কিছু পরে ডাঃ বলরাঁমকেও ঘরে 
ডাকিয়! নেওয়া হইল। | 

আজ মৌনের পর আর কোনও কণাবার্তা হইল না। 


২৯শে মে, ১৯৫৫ | 
মার শরীর আঙ্গ একটু ভালই মনে হ্য়। সকাল দশটার মধ্যেই 


Sri Sri Anandamayee 0911 Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

মার দরজা খুলিয়৷ দেওয়| হইল। সিমলা হইতে কয়েকজন ভদ্রলোক 
আসিয়াছেন। মার সঙ্গে তাহারা কিছু কথা বলিলেন। পরে আমাকেও 
মার ঘরে লইয়! যাওয়া হইল। 

শোভা ও Zar আজ আশ্রমে ভাগারা দিয়াছেন। শ্রীযুক্ত 
বি, কে, শাহর পরিবারকে এখানেই খাইতে বলা হইয়াছে। খাওয়া 
শেষ হইলে মা শ্রীযুক্ত শাহ ও তাহার মেয়ে স্থনয়নার সহিত একান্তে 
অনেকক্ষণ কথা বলিলেন। প্রায় তিনটার সময় মা শুইয়া পড়িলেন। 

আবার সাড়ে চারটার পরই মার দরজা খুলিয়া দেওয়া হইল। 
অনেকেই ঘরে আসিয়া-বসিলেন। সন্ধ্যার কিছু পূর্বে বাহিরে গিয়া 
অনেকক্ষণ হাটিয়া আসিয়া আমার ঘরে বসিলেন। মৌনের কিছু 
আগে গিয়া ম! কীর্ভনে বসিলেন। মৌনের পর আজও আর কোনও 
কথাবার্তা হইল না। মিরাট কলেজের অধ্যাপক Agea পন্থ 
আসিয়াছেন। তিনিই সাড়ে নয়টা পর্য্যন্ত ভাষণ দিলেন। 


8ঠ| জুন, ১৯৫৫ 


আজ বৃন্দাবনে দীনবন্ধু যাহা দেখিয়াছিল সেই প্রসঙ্গে মার নিকট 
কথা উঠিল। মা আজ ঘটনাটি বিস্তারিত বর্ণনা করিলেন। 

একদিন বিকালে মা বুন্দাবনের আশ্রমে পিছন দিকের মাঠে 
বেড়াইতেছেন। দূরে অনেকেই Äta আছে_-তাহার মধ্যে 
দীনবন্ধুও। হঠাৎ মা দেখিলেন যেন কেউ 
নিকটেই মাকে প্রণাম করিল। মা একটু 
থামিয়া দেখিলেন। মার মুখ দিয়া বাহির 


বৃন্দাবনের প্রস্তররূপী 
মহাত্মা AAT | 


৯৪৪৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public রর HEA by eGangotri 


হইল “ও পাথর।” আবার চলিলেন। মার পায়ের কাছে সত্যই 
একট বড় পাথর তাহার অধিকাংশ ভাগই মাটির ভিতরে। আশ্চর্য্য 
দূর হইতে দীনবন্ধু দেখিল যেন মৃ্তি পরিগ্রহ করিয়া কেহ মাকে 
প্রণাম করিলেন এবং মার এ কথার পর তিনি আবার এ পাথরের 
মধ্যেই তবন্তহিত হইলেন। মার কথা অত দূর হইতেও দীনবন্ধু স্পষ্ট 
শুনিতে পাইয়াছিল। 

মা এখন যাহা বলিলেন তাহা হইতে এইটুকু বুঝিলাম কোনও 
মহাপুরুষ এরপে ওখানে আছেন। দীনবন্ধুর বিশেষ ইচ্ছা যে এখানে 
বেদী করিয়া বাধান হয় যাহাতে কেহ উহার উপর চলাফেরা না 
_ করিতে পারে। 


৯ই জুন, ১৯৫৫ 
মার কাছে শুনিলাম মা ইতিমধ্যে Apra অব্ধৃতজীকে 
দেখিয়াছেন_মার নিকটে বসা। আবার শ্রীযুক্ত গোপীনাথ কবিরাজ 
মহাশয়কেও দেখিয়াছেন মার কাছে বসিয়া 
মার নানারপ VA আছেন। অর্ধশায়িত অবস্থায় আছেন 
দন যেন একটা পরমহংস ভাবের প্রকাশ। 
হাঁসিতেছেন__ভাবে বিভোর- সম্পূর্ণ tay মৃত্তি। বলা বাহুল্য ইহা 
সবই মার KA দেখা। 
আমার যে এই দীর্ঘ দিনের অসুস্থতা তাহার yee মা ya 
বহু দিন পূর্বেই দেখিয়াছিলেন। মা তখন অজ্ঞাতবাসে পুরীতে 
আমি Rawa আশ্রমে। মা সেখান হইতে দেখিতেছিলেন একটি 


১৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain Rjgjtization by eGangotri 


রোগের মৃত্তি জানোয়ারের মত দেখিতে আমাকে যেন ধরিবেই__ 
লইয়া যাইবেই। মা অথগ্ানন্দ asks তখনই বলিলেন আমার 
নিকট তার করার জন্য । আশ্চর্যের বিষয় আমিও বিন্ধযাচলে পিঠে 
একটা ভয়ানক বেদনা অনুভব করি ঠিক এ অময়। পরে মায়ের 
নিকট হইতে তার আসিলে বুঝিতে পারি থে মা Gal সব বুঝিয়|ছেন। 
এত বৎসর পরে গত বৎসর দোলের সময় হইতে পিঠে পুনরায় সেই 
ব্যথা প্রচণ্ড আকারে দেখা fagi বর্তমানেত আমি প্ন্যাস্টারেই 
আছি। মা এখানে আসিয়াও সেই রোগের fe দেখিয়াছেন। 
সরাইয় দিবার খেয়াল কখনও হয়, কখনও বা তেমনটা আবার হয় না। 

মার শরীরটা এখনও বিশেষ ভাল যাইতেছে না। নিজ খেয়ালে 
কখনো কিছু খাইলেন, কখনও বা শুধু জল WAY থাকেন। পায়ের 
অবস্থা প্রায় স্বাভাবিক। তবে হাটাচলা করিতে কখনে! কখনো একটা 
স্থানে লাগে, বিশেষতঃ অসাবধানে বেমোড়ে প! পড়িলে। 

এখানে আসিয়া বীথু* টাইফয়েডের মত হইয়া! শয্যাগতা আছে। 
প্রথমটায় তাহার জন্য একটু চিন্তাই হইরছিল। এখন ডাক্তার 
বলরামের নির্দেশ মত চিকিৎসায় অনেকটা! ভালই। 

কলিকাতা হইতেও কয়েকজন মার কাছে আসিয়াছেন। 

আজ মৌনের পর বেশ সুন্দর সুন্দর কথা হইল। একজন প্রশ্ন 

করিলেন__“মান্ষত ভগবাঁনেরই রূপ ৷ মানুষের 

মায়ের মুখে নানা কথা । সেবা আর ভগবানের সেবায় পার্থক্য কি?” 

* এলাহাবার্দের অতি পুরাতন ভক্ত ৬নীরজ নাথ মুখোপাধ্যায়ের 
কনিষঠা কন্যা কুমারী বীধিকা মুখোপাধ্যায়, এম, এ; ডি, ফিল। 
কুমারী বীধিকা বর্তমানে কাশী হিন্দু বিশ্ববিগ্ঠালয়ের S AT 


১৫১ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public DASA জনমত by eGangotri 


মা উত্তর দিলেন_-“মানুৰ বলিলে ভগবান নয়, আবার ভগবান 
বলিলে মানুষ নয়। যেমন বিগ্রহে শিলাবুদ্ধি নয়। সবের মধ্যেই 
ভগবান এইটি জানিয়া সেবা করা চাই। এই জন্যই ভগবৎ বুদ্ধিতে 
সেবা করা প্রয়োজন। ঈশ্বর বুদ্ধিতে তৎবুদ্ধিতে সেবা করিলে ভগবানের 
সেবার ফল হয়। পশুপক্ষী বৃক্ষআদির সেবাও ভগবত বুদ্ধিতে করিলে 
ফল পাওয়া যায়।” 

অপর একজন প্রশ্ন করিল-_“আমার ইষ্ট গোবিন্দ । শিবরাত্রির 
সময় কাহার ধ্যান Fail” 

মা__“তোমার পতি কাহারো পুত্র এবং তোমার ছেলের পিতা, 
তিনিইত। তিনরূপে তিনি একই। যে ভাবেই ধ্যান কর, ইষ্টেরই 
ধ্যান হয়। যেভাবেই ডাক ভগবানকেই ডাকা হয়।» 

প্রঃ দুর্গাপূজার সময় গোবিন্দের নাম করিতেছিলাম। নাম করিতে 
করিতে চোখ খুলিয়া দেখি সামনে দুর্গাপ্রতিম দাড়াইয়া। 

মাঁ-“গোৱিন্দ দুর্গারপে। দুর্গাকে যে প্রণাম কর তা গোবিন্দকেই 
প্রণাম হয়। আমার গোবিন্দই দুর্গারপে, শিবরূপে--কি আপত্তি? 
সব নামই ভগবানের, আবার অনামী অরূপ। যেরূপ যে ভাবে নেবে 
তাই পাবে।» - 

প্রশ্ন £_জীবনে ভগবানের কোনও দর্শনই হইল না। তাঁহার জন্য 
ব্যাকুলতা কি করিয়া হইবে? 

মা_এ-ইত-দেখা নাই, কিন্তু তাহার জন্য ব্যাকুলতা আসিয়া 
যাযব-আপন কিনা! যে দেখিয়াছে তাহার আর ব্যাকুলতার কথ! 
কি? আপন বস্তু হারাইয়া গিয়াছে। মানে পর্দার আড়ালে পড়িয়া 


১৫২ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain, Digitization by eGangotri 
aise ভাগ 


গিয়াছে, এই জন্য ব্যাকুলতা আসে। কোনও স্থানে এই ব্যাকুলতাকে 
বিরহ বল! হয়। ইহা সাধনার ব্যাকুলতার বস্তু হইতে পৃথক ৷” 

প্রশ্ন £_ভগবান যদি আপনই, তবে সেট! জানা নাই কেন? 

মা “প্র যে করিতেছ।» 

প্রশ্ন একটু ঝলক দর্শন তো করাইয়া crs | 

মা_-“ভগবানকে ছাড়িরা আর তুমি কোথায়? ওঁ ঝলক কোনরূপ 
কোন ভাবে প্রকাশ হয়। যাহার দুনিয়ার বস্তুর কোন অভাব নাই 
অর্থাতাব নাই, মোটর, ঘরবাড়ী সব কিছুই মজুদ, কিন্তু শান্তি কই? 
তুমি জ্ঞান স্বরূপ, শান্তি শ্বরূপ__যতক্ষণ পর্য্যন্ত ইহা না পাইতেছ 
ততক্ষণ APS শান্তি নাই। দুনিয়ার স্বভাব অভাব জাগরণ করিয়। 
রাখা। যেমন অগ্নিতে যত বেশী কাঠ দিবে ততই বেশী প্রজলিত 
হইয়া উঠে। এইরূপ অর্থ, গাড়ী যত বেশী পাইবে অভাব 
আরও বাড়িয়া যাইবে। দুনিয়াতে দুনিয়ার aw পাইয়া পরম শাস্তি 
কখনও হইতে পারে Al এই জন্য চাই স্বভাবের জাগরণ। অভাবের 
মধ্যে তুমি থাকিতে পার না। অভাবে শান্তি নাই। নিত্য নৃতন চাওয়া 
আসিবে ৷ বিষয় যাহাতে বিষ হয় ইহাতে পরম শান্তি নাই। যাহা 
আসা যাওয়ার মধ্যে তাহাতে শান্তি কোথায়? যতক্ষণ ছুই ততক্ষণ 
ছুখ। ছুই হইতেই ga, HAL অভাব হইতে দুঃখ। যতক্ষণ পৰ্যন্ত 
স্বভাবে প্রতিষ্ঠিত না হইবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাইতেই পারে লা। 
নিত্য সত্য যাহা তাহার প্রকাশের জন্য সকলেরই চেষ্ট করা চাই। 
নিজের ঘরে যাইবার চেষ্টা কর। পরের ঘরে অপরের সাথে থাকিলে 
দুখ FAI ছুই নিয়া অন্ধ। অন্ধকার মানে অজ্ঞান।” 


১৫৩ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


G CCO. In Publi main. Digitization by eGangotri 
Sea আনন্দময় 


১০ই জুন, ১৯৫৫ 


আজও মার Hee সকালে বেশ সুন্দর সুন্দর কথা হইল। 
" প্রশ্ন ঃ_জগতে কি সবই frafas ? 
মার সহিত কখোপকথন মা__তাহা না হইলে এই শরীরকে লইয়া 
এলে কেন? তোমার ভাগ্যে ছিল, 

সেটা ভোগ করার জন্য শরীরকে পাইয়ছ। 

প্রশ্ন :_ভাগ্য পরিবর্তন করা যায় না? 

মা ইহা Stata নিজের হাতে। 

প্রশ্ন £_-আমার ব্দলাইবার ক্ষমতা নাই? 

মা_তুমিই তো__তুমিই তো আত্মা, ভগবান সব কিছু তুমিই। 

প্রশ্ন £_ এই দৃষ্টির আমার প্রয়োজন নাই? 

মা তোমার কাজ তুমি কর, আমার কাজ আমি করি। 

প্রশ্নঃ_কথা হইতেছে মানুষের নিজের করিবার কোনও অধিকার 
নাই? 

মা নিশ্চয় আছে। = 

প্রশ্ন £__তবে আগে হইতেই ভাগ্য নিশ্চয় হইল কি করিয়া? ভাগ্য 
কি? মানুষের seh এই ভাগ্য ফলের পরিবর্তন করা যাইতে পারে 
কিনা? ? 

মা_ক্রিয়া দ্বারা বদলান যায় all ভোগ করার জন্যই এই 
শরীর । দেহ মানে দেও-_দেও। 

প্রশ্ন faal তো ইচ্ছাধীন? 

মা ইচ্ছাধীন আবার ইচ্ছাধীন নয়ও। ইচ্ছাধীন__তীহার ইচ্ছাই 


Sri Sri হিরা? Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


ইচ্ছা। যে ইচ্ছা তুমি ব্যবহার করিতেছ সেই ইচ্ছা ভগবৎ চিন্তায় 
লাগান চাই। তখনই মহান ইচ্ছার সন্ধান পাওয়া যাইবে। পরম 
ইচ্ছা চাই_যে ইচ্ছায় ইচ্ছা অনিচ্ছার পাড়ে যাইবে। 

প্রশ্ন £_প্রারন্ধের সনদে ইহার কি am? 

মা প্রারদ্ধ থাকিলে করাইয়। নিবে। তুমি একেবারে চুপচাপ 
থাকিতেই পার atl সবই প্রারদ্ধ হইতে হইতেছে। 

প্রশ্ন £_নিজের হাতে তাহা হইলে কিছুই নাই? 

মাঁ_নিজের হাতেইত। ভগবানে লাগাওত হইবে। নতুবা মৃত্যু 
পথে ঘাত্রা। যে লাইনে যাইবে সেই স্থিতিই পাইবে । অবশ্য মহান 
শক্তি হইলে বদদলাইতে পারে। ইহারও এক স্থান আছে। ats | 
আছে, আবার Aaaa উপরেও এক স্থিতি আছে। সেখানে অধিকারী 
অনধিকারীর কথা নাই। যখন Wi আসে তখন সব ভাসাইয়| নিয়া 
যায়। | 

প্রশ্ন £__দেখি কখন বন্যা আসে সেই অপেক্ষায় আছি। 

মা__( হাসিয়া! ) আচ্ছা, বন্যার অপেক্ষায় আছ.! তুমিত মহাঁতপন্থী ! 
বন্যার খবর করিতে গিয়া নিজের ভোগের কর্ম বাড়াইর়া দিবে । 
নিজের খোজ কর। 

প্রশ্ন :_মহাপুরুষের নিকট আসিয়াও দেখা যায় কাহারো কাহারো 
অবনতি হয়। ইহাও কি প্রারদ্ধ হইতেই হয়? 

মাঁযদি মহাপুরুৰের নিকটই আস তবে অবনতি হইতেই পারে 
না। আগুনের নিকট যাইবে আর তাপ লাগিবে না ইহা হইতেই 


পারে না। 
প্রশ্ন :_আপনার নিকট দূর দূর হইতে লোক আসে, কেন আসে? 


১৫৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In PRR Pa Raia tization by eGangotri 


মা_( কোহিনূর দাদ|__জজকে উদ্দেশ্য করিয়া) জিজ্ঞাসা কর 
ইহাকে। তুমিত আপনার নিকট আপনিই। 
প্রশ্ন সকলে তোমার কথা বুঝিয়াও বুঝিল না। 
মাঁ_-“আমি” বুঝিয়াছি_ইহা হয় না। 
প্রশ্ন £-_আপনার নিকট আংশিক রূপে আসিয়াও কি কাজ হয়? 
মা_ হ্যা, আপনার নিকট আংশিক রূপে আসিয়াও কি কাজ 
হয়। মহাত্মার নিকট যে আসা যাওয়া উহ! সংসারে আসা যাওয়ার 
হাত হইতে ছুটি পাইবার জন্য । আসা যাওয়ার আর কথাই না 
আসে । আসা থাকিলে যাওয়া, যাওয়া থাকিলে আসা i 
প্রশ্ন £-তোমার কি ইচ্ছা হয় না, এ আসিয়াছে__ইহীর একটু 
কিছু করিয়া দি? 
মাঁ_তোমার ইচ্ছাইত। যে দিকেই দেখ তোমারই। 
প্রশ্ন ঃ_মার নিকট আসা যাওয়া মানে তোমার শরীরের নিকট 
আস! যাওয়।। 
মা--শরীর মানে যাহা সরিয়! যায়। 
প্রশ্ন :_এখানে আসিলে, কি কিছুই হইবে না। 
মা নিশ্চয় হইবে। 
প্রশ্ন £-_কিছুইত হয় নাই। 
মাঁকিছুই হয় নাই। তোমারত তবে Sage হইয়াছে। . আমার 
কিছু হয় নাই ইহা বুঝিতে পারা ভাগের কথা। 
প্রশ্ন ₹_ইহাত Consolation prize. 
মা__-অতৃষ্ঠি। ইহাত ভালই। এইদিকে আসিলে অভাব জাগরণ 
হয়। আরও আগে গেলে এই অভাব স্বভাবে যাইবার প্রথম Stage. 


১৫৬ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


দ্বাদশ ভাগ 


তাহাকে ছাড়! দুনিয়া অন্ধকাঁর। দুনিয়ায় কোন আকর্ষণ নাই--এই 
স্থিতিতে তুমি আসিয়া গিয়াছ একথা বলা হইতেছে না। তাঁহার জন্য 
ব্যাকুলতাও অগ্রসর sey! আজও পাওয়া হল না। কি করিয়া 
দিন কাটে? 

প্রশ্ন s—aty হইতেই কি সব কিছু হইতে পারে? 

মা-হ্যা, বীজ হইতেই বৃক্ষ হয়। বৃক্ষ হইতে বীজ হয়। বীজেই 
বৃক্ষ আর বৃক্ষেতে বীজ। 

প্রশ্ন :--কপা গ্রহীতার উপর নির্ভর করে? না, দাতার উপর 
নির্ভর করে? 

মাঁসব সময়ই কপার বর্ষণ হইতেছে। পাত্র সোজা রাখিলে 
ভরিয়া যাইবে। পাত্র GT ধরিলে বহিয়া যাইবে । সব সময় 
তোমার পাওয়ার ইচ্ছা অভাববোধ রহিয়াছে । সোজা কথা, তুমি 
সাধন করিয়া যাও, বাকী তিনিই পুরণ করিয়া নিবেন। যত্র জীব 
তত্র শিব, যত্রনারী তত্র গোঁরী। অখণ্ড FH হইলে অখণ্ড Ast | 
যতটা করিবে ততটাই পাইবে। এক হয় কর আর পাও। ইহার 
আগে গেলে দেখা যায় আমার কর্ণের ফলে এই কপ! আসে নাই। 

প্রশ্ন £__কপার প্রকাশ কিছু সাপেক্ষ কি? 

মা-না। 

প্রশ্নঃ _জন্মান্তরের কর্শফল কি? 

মানা । অহৈতুকী “Fase এই কথা আসিতে পারে না। 
শাবরণ নষ্ট করার জন্য কর্শের প্রয়োজন । তোমাকে যে বৃদ্ধি ' 
দিয়াছেন তাই দিয়া তুমি কাজ কর। তাঁহার রুপা অহৈতুকী ৷ 
কেন রুপা করিতেছেন না ইহা তাঁহার মৌজ। নিজেরইত-_যাহা 


Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


AAi আনন্দময়া 


ইচ্ছা করেন। যখন হেতু থাকে তখন প্রাপ্তির ইচ্ছা আর ফল ভোগ। 
আমি করিয়াছি তাই ফল ভোগ করিতেছি। কিসের ফল? নিজের 
ক্রিয়া, নিজের ফল। ভগবান আপন, এক আত্মা। প্রথমে এই 
বোধ আসে না তাই প্রশ্ন উখাপন হয়। যে স্থানে MB আছ 
সেখান হইতে Gas দেখায়। 

প্রশ্ন £ যাহার নিকট কপার অখণ্ড ভাণ্ডার রহিয়াছে তিনি pi 
করেন না কেন? 

মা নিশ্চয়ই করেন। অনুভব নাই। যে কোন লাইনে চল_ 
প্রথমে হাহাকার ব্যাকুলতা, পাওয়া যাচ্ছে না। ইহার পর-.কি যেন 
নাই, ভিতরে কি যেন পাওয়া যাচ্ছে না। বিষয় ভোগ ভাল লাগে না। 
কোনও স্থিতিতেই সন্তোষ আসিয়া না পড়ে ইহা খেয়াল রাখা। 
কাহারো দর্শন, কাহারো কিছু অনুভব, কেউ বা আনন্দ অন্কুভব করে, 
Rl বোধ হয়_মনে করে নিজেই ভগবান হইয়া গিয়াছে। যেমন 
গরীব তাহার খাওয়া জুটে না, ভগবানের কাছে প্রার্থনা করাতে 
খাওয়ার ব্যবস্থা হইল। খাওয়া gias পড়ার নাই। তাহাও দেওয়া 
হইল। ইহার পর ঘরবাড়ী ছেলেমেয়ে এই সবও হইল। সব হইয়া 
গেল এখন আবার বাড়ীতে ভাড়াটে বসান। ভাড়াটে ভাড়া দেয় না 
ইহার জন্য আবার লড়াই। এই হুইল সংসারের রূপ। আধ্যাত্মিক 
পথে পরম প্রকাশ হইবার পূর্বে বিভূতির মধ্যে আটকাইয়! পড়ে। 
ইহার মধ্যে আটকাইয়া পড়াও বিদ্ন। 

মা আবার বলিতেছেন__“ইষ্রলক্ষ্য প্রাপ্তি চাই। সমস্ত প্রকাশ 
হইতে ভগবানের Rgl বিভুতিরপে শ্বয়ং। অদ্বৈত আত্মা আবার 
ছেতরপে কে? এ-ইত। এই পথে কিছুই অনুভব না হইলে কেহ 


Sri Sri Anandamayae Ashram Collection, Varanasi 


= 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


থাকিতেই পারে না। এই দিকে থাকারও কোনও সংযোগ রহিয়াছে । 
ভগবানই মে ইষ্ট_ইহা তুল করিয়া বিষয়কে ইষ্ট করিয়া নেয়। 
ভগবান ছাড়া অপরকে ভাবা তাহাতে “QAP আসিয়া -গেল-দদুষ্ট | 
বলে না, দুষ্ট বুদ্ধি আসিয়া গিয়াছে । কবে যাইবে? নিজেকে তর 
wa করিয়া বিচার করা দরকার । বিচার করিয়া দেখিবে__আজ 
সারাদিন কি করিয়াছি? ভগবৎ চিন্তন afn কতক্ষণ ছিলাম? 
পুরুষ হউক, স্ত্রী হউক, শুইয়া বা বসিয়া__কতটা ইষ্ট চিন্তা আর 
কতটা অনিষ্ট চিন্তা, মানে agi গতির মধ্যে ছিলাম-__ইহা মনে করা। 
মনুষ্য জন্ম gis! এই দুর্লভ জন্ম পাইয়।ও যদি ইষ্ট চিন্তায় সময় ন! 
দেয় তবে ভাবিতে হইবে_-আমি কি করিতেছি? আমার সারা জীবন 
কি এইভাবে চলিবেই চলিবে? যে কেউ এই ভাবন' করিবে 
তাহার wT! না করিলে মৃত্যুগতি। সুখ দুখ শোক তুলিতে 
হইবেই। বন্ধু কাহাকে বলে?__যে ইঞ্টের প্রতি মন করিয়া দেয়। 
সেইত পরম বন্ধু। যে ইহার দিক হইতে সরাইয়া মৃত্যুর দিকে গতি 
করিয়া দেয় সে শত্রু, মিত্র নম্ব। নিজেকে সংশোধন করার চেষ্টা করে| | 
যে নিজেকে শুধরাইবার চেষ্টা না করে সেত আত্মঘাতী । বিষয় ভোগে 
slowpoison 341 আর slow poisong মৃত্যুর দিকে গতি হয়। 
এই অন্য মানুষ মাত্রেরই কর্তব্য অমৃতগতি নেওয়া।” 

প্রশ্ন £_সংসারে থাকিতে গেলেই অন্য চিন্তা আসিয়া যায়। কি 
করা যায়? 

মাঁসংসার মানে সংশয়ের জায়গ]। যে অংকে সার মানিয়াছে_ 
সে-ত সং afaa আসিয়াছে, এই জন্য সংসার । 

ot: দপ্তরে কাজ করিবার সময় কি করা উচিত? 


নি 
Sri Sri Anandamayee hem Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


QA আনন্দময়ী 


মাঁখেয়াল করিবে এরূপে তুমিই প্রকাশ হইয়াছ। 

প্রশ্ন :_ সুস্িলত, জজসাহেবের না, মুস্কিল হইতেছে উকিলের | 

মা_ভগবান gA? এরূপে_ও ক্রিয়ারপে এই ভাবনা রাখিবে। 
সমস্ত ক্রিয়াতে 'তৎ৮ভাবনা রাখা। সব ক্রিয়া! হইতেই স্বরূপ প্রকাশ 
হইবে। সমস্ত ক্রিয়া আলাদা মনে করা না_এই-ত। ক্রিয়াশক্তি 
কে?-_তুমিইত। শক্তি কে?__খুদ। কাছাড়িতেই থাক, আর যেখানেই 
থাক, তাঁহাকে ভুলিয়া যাওয়াই বিদ্ন। act aire হওয়াই RTI 

প্রশ্ন £_এক ব্ৰহ্ম দ্বিতীয় নাস্তি'__এই দর্শন কিরূপ? 

মাঁআত্ধ দর্শন, প্রত্যক্ষ দর্শন মানে কি? a, দৃশ্য আর দর্শন__ 
এই তিন যেখানে সেখানে ব্রাঙ্গীস্থিতি হয়। যেখানে ক্রিয়া অক্রিয়ার 
কথা নাই তাহাই আত্মস্থিতি।' আর যদি রূপ দৃষ্টিতে দেখ তবে 
সর্বত্র। যেমন বলে না, ত্র যত্র নেত্র হেরে তত্র তত্র FH স্ফূরে?। 

atge কোথায় স্ফুরিত হইল? 

মাঁএক কুষ্ণইত, আর কিছুই নাই। Fe ছাড়া যাহা কিছু 
দেখ তাহা আসল দর্শন নয়। সৰ্বাঙ্গীন দর্শন ইষ্টের প্রকাশ। 

প্রশ্ন £_রূপের অনুভূতি ? 

qi—at বা যাহা কিছু বল, অনুভূতিতে অন্থভবকারী থেকে 
যায়। অনুভবও একটা স্থান মাত্র। তাই অনুভবের উপরে চলো। 

কথা প্রসঙ্গে মা আবার বধিতেছেন_-মাঁকে জানা মানে মাকে 
পাওয়া আর মা হইয়া যাওয়া। মা মানে আত্মা, মা মানে 
ময়। স্বময়-_আত্ম সত্বা-_এঁ-ইত। জ্ঞান স্বরূপ, আত্ম স্বরূপ, শিব 
্বরূপ। হইয়া যাওয়া মানে আছেইত। যেমন পিতা-পুত্র-পতি একই, 
সেইরূপ ভিন্ন ভিন্ন নাম একেরই। সর্বরূপ তীহারই। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
১৬০ 


000. In Public Domain. Digitization by eGangotri 


á Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


1 - » ~ € 
Ste A a 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domano ppitization by eGangotri 


প্রশ্ন তুমি বল খেয়াল হইতেছে না। খেয়াল কি? 

মা__খেয়ালত খেয়ালই। 

প্রশ্ন £_খেয়ালের পিছনে কোনও কারণ নাই? 

মা__কারণ মানত কারণ থাকিতেও পাঁরে। আবার বিনা কারণেও 
হইতে পারে। এই শরীরেরত মাথা খারাপ। 

প্রশ্ন £__মাথাত আমারই খারাপ। 

মা_.বেশ বলিয়াছ। ঠিক বলিয়াছ। আমিত এইরূপই বলি। 
দুনিয়াতে কিছু না কিছুর জন্য সকলেই পাগল। কেহ কম, কেহ বেশী। 
ভগবানের লীলা কেমন মজার । কেমন পাগলখানা বানাইয়া রাখিয়াছেন। 
তাহার মৌজ_মোঁজী সরকার কিনা? নিজেকে নিয়াই নিজের cater | 

প্রশ্ন £ভগবান কি বস্তু? 

মা__কিছু নয়। ভগবান কোনও বস্তু হইলে তাঁহার পিছনে 
লোক যাইবে কেন? ভগবান পূর্ণ। এইজন্য পূর্ণের প্রকাশের জন্য 
তাহার কাছে আসাঁ। ভগবানের অভাবের বোধেই দুনিয়ার দুঃখ। 
যেখানে ভগবানের প্রকাশ সেখানে ছুই নাই-_দুঃখের স্থান নাই। 
ভগবৎ প্রাপ্তির জন্য চল- চেষ্টা কর। এ-ত আমল পাগল পাগল 
মানেঁ-পাওয়। গোল-পেয়ে গোল। মানে অনন্ত প্রকাশ asgi | 
এই পাগলের জন্য পাগল হইলে ছুই-এর জন্য যে পাগলামি তাহা ছুটিয়া 
যায়। কেহ কোনও শরীরের জন্য পাগল। এ পাগলামিতে মোহ 
মায়ায় পড়িয়া নিজের শরীর নষ্ট করিয়া দেয়। ভগবানের জন্য 
পাগল হইলে শরীর নষ্ট হয় না। হরি কথাই কথা আর সব বৃথা 
ব্যথা। যে শ্বাস পড়িতেছে ore) যেন ব্যর্থ না যায়। ভগবানত 
আপন। আপনাকে পাইবার জন্য চেষ্টা করা চাই। 


৯২৯ ১১১ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi | 


CCO. In Public Dae অভিন্ন? by eGangotri 
১১ই জুন, ১৯৫৫ 


আজ সকালে মার নিকট অস্ট্রেলিয়ান এক মেম সাহেব আসিয়া- 
al তিনি মার নিকট আধ্যাত্মিক শক্তি সদ্দ্ধে কা তুলিলেন। 

প্রশ্ন £জাগতিক পদার্থ প্রাপ্তির ey আধ্যাত্মিক বা মানসিক 
মায়ের মুখে বিবিধ শক্তির প্রয়োগ বা ব্যবহার করা ঠিক 

প্রসঙ্গ কিনা? 

মা_-ভগবৎ শক্তি ভগবানের কাজে না লাগাইয়া দুনিয়ার কাজে 
লাগ|ইলে শক্তির ক্ষয় হয়। পরমার্থ শক্তিকে দুনিয়ার দিকে লাগাইলে 
এই শক্তির ধারা খণ্ডিত হইয়া যায়। সাধন করিতে করিতে শক্তি 
যদি আসিম্সা যায় তবে তাহার ক্ষয় করা উচিত নয়। যেমন 
বিভৃতি_-সবই ভগবানের বিভূতি, তাঁহার মায়া, তাহার লীলা, Stataz 
খেলা। এই খেলার মধ্যে হুরিচিন্তন ন! রাখিয়া তোমার যাহা প্রাপ্তি 
হইয়াছে তাহাকে দুনিয়ার ব্যবহারে লাগান ঠিক নয়। এক হয় 
মহামায়া, আর হয় বিষয় মায়া__বিষয় ভোগ। তুমি অমুতের যাত্রী 
হইয়া যদি তাহার পথে না চলত Rai বিষয়েতে আসিয়া বিভূতির 
মধ্যে ফাসিয়া থাকিবে না। বিভূতি__ইহাও এক স্থিতি মাত্র। ইহাতে 
কাহারো ভাল করিতে পার, খারাপও হইতে পারে। কিন্তু ইহা 
দ্বারা চরম পরম মিলিবে না। শক্তি প্রাপ্ত করিয়া তাহার ক্ষয় করা 
চাই না। আত্মপ্রকাশের জন্য চেষ্টা কর। নয়ত fay, পতন। 
মা আবার বলিতেছেন_-"একত হয় শক্তির ব্যবহার করা, আর 
এক হয় স্বাভাবিক । আপনা আপনিই হইয়া যায়। শক্তির ব্যবহার 
করিলে “আমি” থাকিয়া যায়। এইজন্য ইহাতে পতন হইতে পারে। 


Vaz a4 HR Be eS 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


কিন্তু যেখানে স্বাভাবিক সেখানে একথা নয়।” 

গ্রশ্ন £__মোহ আর প্রেমে তফাৎ কি? 

মা__মোহেতে ফাসিয়া যাওয়া, আর প্রেমে আপন! প্রকাশ। 
মোহে ğa গেলে হায়-হায় করিতে হয়। 

প্রশ্ন £__কাহাকেও গুরু মান! হইয়াছে। কিন্তু তিনি চেলাও 
বানান না, বেটা afars ডাকেন all কি করা যায়? 

মা--কম্ষে কম্‌ তাহা ACH বন্ধুত্ব রাখ। বন্ধুত্বের মধ্যে AU 
আসিয়া যায়। 

প্রশ্ন £ দোস্তও ধোঁকা দেয়। 

মানা, ধোকা দেয় না। যে পরম বন্ধু সে কখনও ধোকা 
দেয় না। দুনিয়ার দৃষ্টিতে ত্যাজ্যপুত্র হইতে পারে। কিন্ত এ বন্ধু 
ত্যাগ হয় না। 

প্রশ্ন £__আপনিত হাসিয়া উড়াইয়| দেন! ' 

মা_সবত হাসিই। বন্ধুর মধ্যেই সব-_মাতা-পিতা-বন্ধু। 

প্রশ্ন £_জীবনের পরম পুরুষার্থ কি? 

মা_নিজকে জানিবার চেষ্টাই পরম পুরুবার্থ। 

প্রশ্ন :_এত বড় প্রশ্নের এত ছোট জবাব! 

মা_অত বিরাট wae তাহার বীজ কত বড়? APGA মধ্যেই: 
সমস্ত বৃক্ষটি। * 

প্রশ্ন £_ভগবান আছেন কিনা? দেখা দেন না কেন? আমি 
একজন মহাত্মাকে এই প্রশ্ন matm করিয়াছিলাম। তিনি একটি 
stata বাড়ি দিয়া জিজ্ঞাস. করিলেন__ব্যথা কোথায়? 

মা_যেমন এ ব্যথার অনুভব হয়, তেমনই এই অনুভূতি স্বয়ং 


Sri Sri Anandamayee /উ/ী্রণা Collection, Varanasi 


CCO. In Public প্রা SHA by eGangotri 


প্রকাশ । যেমন ব্যথার অনুভব ভিতরে হয়, সেইরূপ ভিতরে, 


অন্ণুভূতিও হয়। যতক্কাল ভগবানকে না পাওয়া ততকাল তাহার 
খোজ বন্ধ না করা। চাই ধ্যান_চাই জপ-_একটা কিছু কর। 
BAA, চিন্তনের চেষ্টা কর। জন্ম জন্মান্তরের সংস্কার আবরণ রহিয়া 
গিয়াছে_ নিরাবরণ করিবার চেষ্টা কর। 
stance মায়ের মুখে সেই পুরাতন ঢাকার শাহবাগের কথা 
শুনিয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন। মা তখন শাহবাগে 
আছেন। সাধনার খেলা চলিতেছে। 
শাহবাগের কথা | ভোলামাথ চাকুরী করেন সেখানেই। 
বাগানের মালিক নবাবজাদী প্যারী বানত 
তত্বাবধায়ক শ্রীযুক্ত যোগেশ cata, হিরণ দিদির শ্বশুর । বেশ লক্বা-চওড়া 
মোটাসোটা, রাসভারী লোক। সকলেই ভয় করে, মান্য FA l 
মোটা সোনার চেইন-_সব্দে ঘড়ি। বাগানে আসেন দেখাগুন! করিতে | 
অনেক দূর হইতে তাঁহার মোটর atti শব্দ গুনিয়াই মা খড়খড়ি 
বন্ধ করেন। এমন না যে আড়াল হইতে দেখেন। কারণ বিবাহের 
পর ভোলানাথ গুরু ছিলেন_বাল্যে ছিলেন পিতা। ভোলানাথ 
বলিয়াছিলেন পুরুষের দিকে চাহিতে নাই। তাই পিতাও পুরুষ, ভাইও 
পুরুষ__জাগতিক দৃষ্টিতে । এমন ত বলেন নাই যে পরপুরুষের দিকে 
দেখিতে নাই। 
শ্রীযুক্ত যোগেশ ঘোষের নিকট খবর গিয়াছে শাহ্রাগে কীর্তন হয়, 
কালীপুঙ্জা হয়। ভোলানাথ একদিন আসিয়া বলিলেন যে উপরওয়ালা 
ডাকিয়াছেন। তাঁহার ভয় মার এই সব ব্যাপারে বুঝি তাহার 
চাকুরী যাইবে। মার ত সহজ ভাব_যাহ! হইয়া যায়। নির্দিষ্ট দিনে 


Sri Sri Anandamayee AswBam Collection, Varanasi 


000. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 


মাকে লইয়া ভোলানাথ MF গাড়ীতে করিয়। সেখানে যান। মেয়ের। 
মার সঙ্গে কথাবার্তা বলেন। ভোলানাথের ভয় কাটিয়া যায়। 

মা সেই সময় মৌন। মধ্যে মধ্যে ST দিবা কথ! হইয়া 
যাইত আপনা হইতেই। কখনও শত অনুরোধেও কথা বাহির হইত 
না, আবার নিজেই হয়ত কথা হইত। প্রথমে মুখ fem a 
উচ্চারিত হইত, পরে কথা হইয়া আবার মন্ত্র উচ্চারিত হইত। যিনি 
এত Asha তীহারই হয়ত আবার কোনও সময় ঘোমটা সরিয়। 
গিয়াছে। তখন বেপড়োয়া, ক্রক্ষেপও নাই। 

যোগেশঝাবু মাকে জিজ্ঞাসা করিলেন তিনি কি উপাসনা করেন। 
মা বলিলেন_ ব্রক্গ উপাসক। «এক ব্ৰহ্ম ছিতীয় নাস্তি’ যেখানে 
সেখানে -সবইত ami যোগেশবাবু মাকে জিজ্ঞসা করিলেন যে তাহার 
ছেলের ( প্রফুল্পবাবুর-_হিরণদিদির স্বামীর ) চাকুরী কবে হইবে? মার 
মুখ হইতে এরূপ কুণ্ডলী দিয়া জবাব আসিল--“আট মাস পরে।” 
এই সব শুনিয়া যোগেশবাবুর মনোভাব কি রকম হইয়া গেল। 
ভৌলানাথের চাকুরীত গেলই না, বরং জল লাইটের ভাল ব্যাবস্থা 
হইল। পরে,ক্রমে ভোলানাথের কাছে দীক্ষা নিয়া নিজ উপরওয়ালার 
অভিমান fa কর্মচারীর কাছে বিসর্জন দিয়াছিলেন। আট মাস 
পর প্রফুল্লবাবুর চাকুরীও হইয়াছিল | 

মার অবস্থা তখন কিরূপ? রান্না করিতে করিতে কাঠ উনানে 
গুঁজিয়। দিতে যাইয়া হয়ত সেইরপই বসিয়া থাকেন। যেখানকার 
হাত সেখানেই আছে, AST গেলেই ব৷ কে সরায়? খাইতে aal 
হয়ত বা tala উপরেই এলাইয়া পড়িয়াছেন। কখনও তরকারী 
কাটতে যাইয়া aba সম্মুখেই লুটাইয়া৷ পড়িলেন। এইবূপত অবস্থা । 


Sri Sri Anandamayee Afam Collection, Varanasi 


CCO. In Public Deran ALAN" by eGangotri 


ভোলানাথের ভাইপো আশু ও অনুলা-মটরী পিসিমার ছেলে__ 
ভোলানাথের কাছেই থাকে। তাহাদের স্কুলের ‘ভাঁতও নিয়মিত হয় 
না। সকলেই বোৰে মা যতক্ষণ পারেন ততক্ষণ AY নাই। না 
পারিলে আর কি করিবেন? সকলে সহামুভূতির দৃষ্টিতেই দেখে। 
কিন্তু এইরূপে আর কতদিন যায়? একদিন মটরী পিসিমা ও অমূল্য 
আসিয়া বলিল তাহার পরীক্ষা হইয়া গিয়াছে, তাই কিছুদিন 
ভোলানাথের কাছে থাকিতে আসিয়ছেন। ক্রমে মার এরূপ অবস্থা 
দেখিয়া সংসারের সমস্ত ভার লইলেন। মার নিজের ভাবে আরও 
বেশী সময় থাকিবার সুযোগ হইয়া গেল। মটরী পিসিম। সেই যে 
মার আশ্রয়ে আসিলেন আর যান নাই। কাশীতে আশ্রমে মার - 
উপস্থিতিতে তিনি দেহত্যাগ করেন। 

দুপুরে শ্রীযুক্ত বি, কে, শাহ মার নিকট আসিয়া বসিলেন। 
মাকে হৃদয়ের কথা বলিতেছিলেন__মা, গরীব ছিলাম। ধন, aay, 
মান, প্রতিষ্ঠা অনেক পাইয়াছি। এখন শুধু প্রার্থনা তুমি হৃদয়ে 
থাক। ARA ঘরে যাইলেই'যেন তোমাকে চতুর্দিকে দেখিতে পাই। 
বেশ সুন্দর ভাবটি-__একান্তিকতায় ভরা। 


১২ই জুন, ১৯৫৫ 


ইতিমধ্যে দিদিমার শরীরটা খারাপ হইয়াছিল। - মা দেখেন একটি 
মৃত্তি দিদিমাকে যেন ধরিতে fiarei 

দিদিমার অন্ুস্থতার মা তাহাকে রাস্তা দেখাইয়া দিলেন। তবুও 
ue একটু যেন দৃষ্টি দিদিমার উপর পড়িয়াছে। 


Sri Sri Anandamayeeshram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitizati i 
এন tization by eGangotri 


দিদিমা বাথরুমে যাইবেন কাঁছে মেয়েরা কে জানি ছিল দেখে দিদিমা 
চৌকী হইতে পড়িয়া যাওয়ার মত! মেয়েটি ধরিয়া ফেলিল কিন্ত 
দেখে বসিয়াও যেন গা ছাড়া ভাব। বেশ খারাপ অবস্থা । মা তখনই 
গিয়| সব ব্যবস্থা করিলেন i ; 

মার সহিত আজও কিছু কথাবার্তা হইল! একজন প্রশ্ন 
মায়ের মুখে বিবিধ করিলেন__প্রার্থনাতে প্রারন্ধ ক্ষয় হয় 

BAZ । কিনা? 

মা__যাহাতে প্রারন্ধ ক্ষয় হয় এই প্রার্থনা প্রকাশ হওয়া কঠিন। 
ata ক্ষয় করা সব চাইতে কঠিন। 

প্রশ্নঃ_কোনও মহাত্মার অস্বাভাবিক মৃত্যু হইয়াছে। ইহাতে 
তাহার অপমৃত্যুর ফল আসিবে কি? যাহার জ্ঞান প্রাপ্তি হইয়া 
গিয়াছে তাহারও ataa ভোগ করিতে হইবে কি? ; 

মাঁকেহ কেহ বলে যে জ্ঞানীরও প্রারন্ধ ভোগ করিতে হয়। 
যেমন পাখার Switch বন্ধ হইয়া গেলেও খানিকক্ষণ ঘোরে। 
পাখা চলাই প্রারদ্ধ। আবার কাহারো, মত যে জ্ঞানাগ্সি সব জালাইতে 
পারে আর এই প্রারন্ধ জালাইতে পারে না? 

ond :ঃ_প্রারক্ধ নষ্ট হয় না। আমিত দেখিতে পাই শরীরই নষ্ট হইয়া যায়। 

মা__শরীর বাধক হইতে পারে না। 

প্রশ্ন £-জ্ঞানীরও রোগ হর, আর কষ্ট হয় না? 

মা__কোথায় আসা যাওয়া__-আপনাতে আপনিই | 

প্রশ্নঃ _লোকেত দেখে তাহারও ক্যান্সার ইত্যাদি হয়। 

মাঁলোকে দেখে দেখিতে দেও। যাহার কষ্ট বোধ তাহার এ 


স্থিতি নয়। 


পে ১৬৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৮ 


CCO. In Public in. Digitization by eGangotri 
Sait অনয 


Ramtec: ব্যারাম হয়। 

শাশ্বতানন্দজী-__তীাহার প্রারন্ধ ভোগ নাই। 

ti—Connection “কাটিয়া গিয়াছে, মুক্ত হইয়া গিয়াছে। কিন্ত 
দেখিতেছে ব্যারামে ভুগিতেছে_॥ যে বাণ ছাড়া হইয়৷ গিয়াছে 
তাহাকে আর ফেরৎ আন! যায় ন৷। যাহ! করিয়। রাখিয়াছ, এখন 
করিতেছ না, তাহা ভুগিতেই হইবে। 

প্রশ্ন £_ প্রারন্ধ ভোগের জন্যই শরীর? 

মা_শরীর না থাকিলে কে ভোগ করিবে? 

প্রশ্ন £_জ্ঞানী কোন দৃষ্টিতে প্রারদ্ধ ভোগ করে আর কে দেখে? 

মা-_-আপনাকে আপনি দেখে। প্রারন্ধ ভোগ থাকিলে ওখানে 
মুক্তি কই। 

প্রশ্নঃ_ স্বপ্নের ভাল মন্দ ক্রিয়া হয় কি? 

মা_-ঘ্প্পে কাউকে মারিয়া জাগিয়! দেখে যে কিছুই না, এই যে 


TI সবই স্বপ্র। তুমিও না, সেও না। যাহা দেখ তাহাই স্বপ্নে ' 


আমে। তুমিইত IAAI KA তোমারই সব, জাগ্রতেও তোমারই 
' সব। স্থূল, VY অনন্ত শরীর তোমারই__অনন্ত ও শান্ত একই। 

প্রশ্ন: মৃত্যুর সঙ্গে কি যায়? 4 

মা__বাসন| কামনা সহ তোমারই gE শরীর। যেমন ফুলের 
গন্ধ যায় আসে। তোমারই জন্ম মৃত্যু, আবার জন্ম মৃত্যু কিছুই 
হয় না। মৃত্যুর পর বাসনা, কামনা সহ wa শরীর বাদুভূত 
fatata নিজ কর্মান্থসারে জন্ম নেয়। বাসনা জড়িত আমি 
বা অহমিকা যায় আসে--আত্মার আসা যাওয়ার প্রশ্ন নাই। স্থল, 
সুপ, কারণ--কারণের কারণ আত্মা। তাহার প্রকাশ না হওয়া 


_ 


Sri Sri Anandamayee Agkyam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 

AUS আস! Weal আত্মা স্বয়ং প্রকাশ, আস! Ahem Head | 
নিজকে প্রকাশ কুরিবার জন্য পদ৷ সরান মাত্র। 

প্রশ্ন £হমনকে কি pai বশ কর। যায়? 

মাঁহরি চিন্তনেই মন বশ হয়। অভ্যাস যোগ বলে না--সং্সঙ্গ, 
ACNE পাঠ, শ্রবণ, জপ-ধ্যান সব রকমের অভ্যাস করা। 

প্রশ্ন £--সাধন কি প্রকারে আরম্ভ হয়? 

মাগুর FAT | 

প্রশ্ন :_গুরু কৃপা কিসে হয়? 

TAY কর। 

প্রশ্ন £_নিদ্র! কি করিয়া জয় করা যায়? 

মা-_যখন সিনেমা দেখ তখন নিদ্রা আসে ali বাহিরের ভোগে 
মন আকৃষ্ট থাকে, নিদ্রা আসে না। জাগ্রতে যে পরিশ্রম হয়, 
নিদ্রায় বিশ্রাম হয়। নিদ্রায় জীব নিজ স্বরূপে যার অজ্ঞান আবরণে | 
যেখানে নিরাবরণ স্বরূপ প্রকাশ সেখানে নিদ্রার প্রশ্ন নাই। এ 
নিরাবরণ স্বরূপ স্থিতিতে ক্রিয়া ও গতি যত বেশী হইবে ততই 
fala প্রয়োজন - কম হইবে। শরীরের ক্লান্তিতে নিদ্রা আসে। 
পরিমিত আহার ও fami চাই। তমোগুণে আনস্তেও fami বেশী 
হয়। তমোগুণ যত হইবে নিদ্রাও তত হইবে। সত্বগুণের প্রকাশে 
নিদ্রা কমিয়। যায়। 


২২শে জুন, ১৯৫৫ 
আজ হইতে অন্থুবাচীর গ্রবৃত্তি। মা তাই বেশ সকালেই খাইতে 


Sri Sri Anandamayee Ashean Collection, Varanasi 


CCO. In Public Damain. Digitization by eGangotri 
AAN আনন্দময় 

বসিয়াছেন। খাইতে বসিয়া বলিলেন প্রাণগোপাল বাবুকে দেখিতেছেন 
পূর্বে যেমন মার কাছে আসিয়া বসিয়া জপ- 
"ধ্যান করিতেন তেমনই তিনখানা আসন 
বিছাইরা সহজ ভাবে বসিয়া শুইয়া থাকার 
জন্য যেন প্রসন্ন ভাবে বসিয়। আছেন। খুব সুন্দর উজ্জল confeda 
চেহারা_খবির মত। আওয়াজ বেশ fa) ইহার মধ্যে ভোগ 
লাগাইবার সমর হওয়াতে অন্ত ঘরে যেন ভোগ. লাগাইবার জন্য 
গেলেন। ইতিমধ্যে কে একজন আসিয়া (যাহাদের ছোয়া চলে না) 
খাওয়ার ঢাকৃনী খুলিয়া দেখিয়া চলিয়া গেল। প্রাণগোপাল বাবুর 
স্থিতিতে উহা. যে স্পর্শদোষে দুষ্ট হইয়াছে তাহা বুঝিবার মত নয়। 
ইহা হইতে গতির অবস্থাও বুঝা যায়। মা যেন দেখিয়াই পুনরায় 
তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করিতে বলিলেন। সন্মুখে বিরাট উত্সব 
ময়দানও গার WI সেখানে প্রাণগোপালবাবু সহ মা বেড়াইতে 
গেলেন। তাহাকে মা জিজ্ঞাসা করিলেন_-“কি ভোগ হয়ে গেছে?” 
তিনি বলিলেন_“ই], ঠাকুরজীর সামনে রেখে দেওয়া হয়েছে।” মা 
বলিলেন__“আচ্ছা, বেড়িয়ে এস। পরে সব কথা হবে।” ভোগ 
যে নষ্ট হর! গিয়াছে তাহা মা আর বলিলেন না। ভোগ আবার 
বানান হইলে সব স্পষ্ট করিয়া বলিবেন এইরূপ যেন অভিপ্রায়। 
প্রাণগোপালবারু যেন মার কাছে পাকাপাকি থাকার ব্যবস্থ। করিয়াই 
আসিয়াছেন। এই পধ্যন্ত ঝলিয়াই মা চুপ করিলেন। আর কিছু 
প্রকাশ করিলেন না। তিনি এখনও মার সঙ্গেই আছেন কিনা 
তাহাও বোঝা গেল না। 

ইতিমধ্যে মা AR শচীদাদা, উপেনবাবু (মার জ্বোঠাত ভাই), 


gA এপ্রাণগোপাল 
বাবুকে দর্শন । 


Sri Sri AnandamayeeAshram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
দ্বাদশ ভাগ 
ডাঃ মহেন্দ্র সরকার, ভোলানাথের বড় ভাই এবং ভাহঞ্জীর Flees 
দেখিয়াছেন। 

SUF রায়বাহাদুর piata কাপুরের মেরে A ও জামাই 
.আগিয়াছে। কিছুদিন আগে জিপ-দুর্ঘটনায় মার কৃপায় MYAT 
ভাবে ঠাহার প্রাণ রক্ষ। হইয়াছে 1 জ্রিপটি asta পথে পাহাড়ের 
রান্তা হইতে প্রায় ২৫০ ফিট নীচে পড়িয়া যায়! ভদ্রলোক 'সলৌকিক 
ভাবে রক্ষা পাইরাছেন। বাহিরে তিনি ছিটকাইয়া পড়েন। AMI 
চোট পাইয়া অজ্ঞান হইয়া যান।, তিনি বলিতেছিলেন যে মা যেন 
তাহাকে একেবারে কোলে করিয়া বাচাইয়ছেন। 

আজ বিকালে মা বিদ্ব/চলের মোতির। তালাওর effet বলিলেন । 
সকলেই খুব আনন্দ পাইল । কথায় কথার মার মুখে প্রকাশ পাহল 
ইতিমধ্যে মা হরিবাঝাকে দেখিয়াছেন যেন একটি নৌকায় হরিবাবা ও 
মা এবং আমাদের দিক হইতে জাগতিক দিকে অপরিচিত আয়ও 
অনেকে আছেন। 


ROTH জুল, ১৯৫৫ 
আজ সকালে খধিকেশ হইতে শ্রীগনেশ we গোস্বামীজা আগিয়া- 
ছেন। ইনি অনেক সময় উত্তরকাগীতে এবং অনেক HT শান! স্থানে 
k ঘুরিয়া বেড়ান। খধিকেশে সপ্তষি আশ্রমের 
মায়ের দর্শনে CTT প্রতিষ্ঠা ইনিই করিয়াছেন। অনেকেই ইহাকে 
apate Rea aai করেন। ত্যাগের ভাব খুবই 
আছে এবং বিশেষ একজন কর্মযোগী। এবার খবিকেশে সপ্ত 


Sri Sri Anandamayee Ashtam Colleetion, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
শীশ্রীমা আনন্দময়ী 


আশ্রমে নভেম্বর মাসে সংযম ABS যাহাতে হয় তাহার জন্য বিশেষ 
অনুরোধ জানাইলেন। 

মার সম্বন্ধে কথা প্রসঙ্গে বলিলেন যে তিনি i প্রচারের চেষ্টা 
করেন কুলী-মজদুর ও সাধারণ লোকের মধ্যে, আর মী ধর্মভাব 
প্রবেশ করাইতেছেন বাজা-মহারাজার মধ্যে যেখানে ধর্শের নামও 
কখনও বোধহয় হয় নাই। বলিলেন ভারতে তিনজন বিশেষ খ্যাতি 
সম্পন্ন মহাপুরুষ__দক্ষিণে মহর্ষি and ও শ্রীঅরবিন্দ এবং উত্তর ভারতে 
মাতাজী। বাকী দুইজনত গত হইয়াছেন, এখন একমাত্র মাতাজীর 
উপরই সকল ভার। আরও বলিলেন যে মাতাজীকে তিনি প্রায় 
৩০ বৎসর ধরিয়া eal করিয়া আদিতেছেন। পণ্ডিত নেহরুর বাড়ীতে 
তিনি নাকি প্রায়ই যান। তাঁহার সহিতও মার সম্বন্ধে কথা হয়। 
তিনিও মাকে যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি করেন। 

কাশী হইতে খবর আসিয়াছে কন্তাপীঠের মেয়েরা পাশ করিয়াছে। 
সেই উপলক্ষে কেহ আজ মার নিকট ২৫২ টাকার মিষ্টি ভোগ 
দিলেন। সকলে আনন্দ করিয়া মার হাত হইতে প্রসাদ নিতেছেন। 
GUST নামে একটি কুকুর আসিয়া রোজ বিকালে মার নিকট হইতে 
কিছু প্রসাদ লইয়া যায়। আজ সে আসে নাই। কিন্তু তাহার ভাগও 
রাখিয়া দেওয়া হইল। মা বলিলেন_-"দেখ, অভ্যাসের কি রকম গুণ | . 
মে রোজ আসে, তাই আজ না আমিলেও তাহার ফল উপস্থিত। 
কিন্ত যদি সে আজ না আসে তবে কাল আর তাহার জন্য তোমরা 
রাখিবে না। যদি অভ্যাস ছাড়িয়া দেও তবে শক্তি প্রকাশিত 
হইতে যাইয়া প্রত্যাখ্যাত হইয়া ফিরিয়া যায়।» 

কয়েকদিন হয় কলিকাতা হইতে একটি ছেলে মাম সত্য ভট্টাচার্য্য 


Sri Sri (7717 40 Collection, Varanasi 


CCO. In Public Dona Ragstization by eGangotri 


বাড়ী ছাড়িয়া সাধু হইবার উদ্দেশ্যে আসিয়ছে। কিন্ত মা তাহাকে 
কাশী চলিয়া যাইতে বলিলেন যদি সেখানে কোনও চাকুরী পায়। 
কারণ তাহার স্ত্রী ও অল্প aa কন্যা আছে। 


২৭শে জুন, ১৯৫৫ 


আজ দিল্লী হইতে মার দর্শনের জন্য শ্রীমতী কমলা জয়সওয়!লের অঙ্গে 
পাকিস্তানের হাই কমিশনার রাজা গজনফর আলি খান আসিয়াছেন। 
তিনি ইতিপূর্বেও মার কাছে কয়েকবার 
আসিয়াছেন। মুসলমান হইলেও কীর্তন বড় 
ভালবাসেন। শুনিতে শুনিতে তাহার চোখ 
Ga জল বাড়িয়া পড়ে। শুনিয়াছি ইহার পূর্বপুরুষ রাজপুত ছিলেন 
এবং এখনও রাজা উপাধি ব্যবহার করেন। মাকে তিনি বলিলেন 
_ «আমি সকলকেই মাতাজীর দর্শন করিতে বলি। সকলে দর্শন 
করিয়া আনন্দও পায়!” মা হাসিয়া বলিলেন_-“এ শরীরটার সঙ্গে 
সকলের আত্মিক ATES! তাই সকলেই এই শরীরটার আপন।” 

কমলার সহিত মিসেস্‌ পুরী আসিয়াছেন। Eta ছোট মেয়েটিকে 
মা বলিতেছেন- “দোন্তজী, তুমি আমার দোস্ত তো? যব বাচ্চারাই 
আমার atel আর তাহাদের বাবারা-মারা এই শরীরের মা-বাবা। 


মাতৃ সকাশে পাঁকি- 
স্তানের WATS | 


তবে আর কেউ বাদ গেল না।” 
রাজা গজনফর আলী কিছুক্ষণ মার নিকট aa কসৌলী চলিয়া 


গেলেন। সেখানেই আহারাদি করিবেন। এ 
বিকালে পণ্ডিত নেহরুর সেক্রেটারী শ্রীউপাধ্যায়জী দুইটি মেয়ে সহ 


Sri Sri Anandamayee Adiitam Collection, Varanasi 


CCO. In Publicar AN by eGangotri 


মার সঙ্ধে দেখা করিতে: আসিয়াছেন। মা রাত্রে অনেক পুরাতন 
গল্প করিলেন। কমলা নেহরু যে সময় 
কমলা নেহরু ang! দেরাদুনে মার কাছে আসিতেন তখনও 
উপাধ্যায়জী সঙ্গে আসিতেন। কমলাজী বেশ 
an s gÀ ছিলেন। মার একটু ইম্দিত পাইলে তিনি হয়ত মার 
নিকটই স্থায়ীভাবে আসিয়া পড়িতেন। অনেক সময়ই বলিতেন-_ 
পম], আপনি বলেনত গান্ধীজীকে ছাড়িয়া আপনার কাছেই আসিয়া 
পড়ি৷” বেশ একভাবে স্থির হইয়া ধ্যানে বিবার অভ্যাস ছিল। 
শরীয়ে হয়ত পিপড়া উঠিরাছে__কিন্ত সেদিকে ভ্রুক্ষেপ নাই। উপাধায়জী 
নাকি খেয়ল করিয়া তাহা ঝাড়িয়া ফেলিতেন মাঝে মাঝে। 
মা আরও বলিলেন কমলাজী মার নিকট আসিরা শুইয়া থাকিতেন। 
সকলে চলিয়! গেলে তিনি চুপচাপ, মার কাছে আসিতেন আবার 
কেহ আলিবার আগেই ভোর ৬টায় উঠিয়। চলিয়া যাইতেন। তখনও 
দেরাছুনে মার কোনও আশ্রম হয় নাই। আজকালকার মত কোন 
স্থানই ছিল না। মারত এ সব দ্দিকে একেবারেই খেয়াল নাই। 
নতুবা মা একটু মত দিলেই কমলাজী হয়ত নিজেই একটি স্থান 
করিয়া দিতেন। মা থাকিতেন ঘুরিয়া ফিরিয়া কখনও আনন্দচকে_- 
কখনও কোথাও-_কখনও কোথাও । মা সেই সময়ই সোলন আসিয়া 
একটি গুহায় ১৫ দিন ছিলেন। একদিন দেখেন, অথপ্তানন্দজীর গৈরিক 
বেশ। মার খেয়াল হইল তাই হরিদ্বার আসিয়া অথগ্ডানন্দ্জীকে তার . 
ও চিঠি দিয়া আনাইর। সন্যাস নেওয়ান। 


ইহার কিছুদিন পর কিষণপুর আশ্রম প্রতিষ্ঠা হইল। কমলাজীর 
কঠিন রোগ--মাকে আলমোড়া যাওয়ার পথে ভ1ওয়ালী স্তানাটো- 


Sri Sri Anandamayee A$kram Collection, Varanasi 


CCO. In Public পা ৭ by eGangotri 


রিয়ামে নিয়! যাওয়া হইল তাহাকে দেখিবার জগ্য। চিকিৎসকদের অমতেই 
কমলাজী মার সঙ্গে দেখা করিলেন। পুনরায় আলমোড়া হইতে ফিরিবার 
ANS ভাওয়ালীতে দেখা হইল। সেই শেষ দেখা । তাহার পর 
কমলাজী স্থইজারল্যাণ্ডে গেলেন আর ফিরিয়া এলেন ali সেই সব 
afs এখনও কিছু কিছু কন্যা ইন্দিরার বুকে গাথা আছে__অবখ্য 
সে তখন খুবই ছোট । পণ্ডিতজীরও অনেক কিছুই জানা আছে। 
মার প্রতি তাই তাঁহার শ্রদ্ধা এখনও q আছে। অবশ্য সময়াভাবে 
তিনি মার নিকট বেশী আসিতে পারেন না ইহা সত্য। 


২৮শে জুন, ১৯৫৫ 


কাল হইতে খুবই বৃষ্টি চলিতেছে। কলিকাতা হইতে গন্ধাচরণ 
দাদার চিঠি আসিয়াছে। ভাইজীর স্ত্রী দেহত্যাগের দিন wate 
আহার করিতে বসিয়া বলিলেন বুকে একটু ব্যথা। নীচ হইতে 
তাহার ভগ্নিপতি ডাক্তার আসিয়া দেখেন ছুই মিনিটের মধ্যেই তাঁহার . 
প্রাণ saa গিয়াছে। হার্টট নাকি একটু দুর্বল ছিল। ছেলে 
কলিকাতায় ছিল। সে ১৫১৬ দিন পরে যাইতে পারে। . 

আজ দুপুরে কলিকাতা হইতে কুমারী চিত্রা* আসিয়াছে। 
সে mo ছুই বংসর আমোরিকায় থাকিয়া আসিয়াছে। সেখানে 
স্বলরসিপ. লইয়া গিয়াছিল Sr বিদ্যায় শিক্ষা গ্রহণ করিতে। 


* কুমারী চিত্রা ঘোষ, এম, এ, (ঈশান স্কলার )--অবসরপ্রাপ্ত 
Director of Education Say, কে, ঘোষের F011 ইনি বর্তমানে 
স্থারীভীবে আশ্রম জীবন যাপন করিতেছেন। 


Sri Sri Anandamayee Ahm Collection, Varanasi 


000. In Public A APARO by eGangotri 


চিত্রা কলিকাতা বিশ্ববিষ্ভালয়ের বিশেষ কৃতী ছাত্রী। আজ ছুই 
বৎসর পর মার দর্শন পাইয়া মার কাছে আসিয়া আনন্দে মাকে 
জড়াইয়া ধরিয়া éta ফেলিল। যাওয়ার সময় মা তাহাকে বলিয়া 
দিয়াছিলেন_-“যেমনটি যাচ্ছ তেমনটিই ফিরে এসো।” মার উপুর 
একটা বিশেষ আকর্ষণ । আ্যামেরিকা হইতে প্রায়ই অতি সুন্দর সুন্দর 
চিঠি মার নিকট লিখিত। মাও তাহার জবাবে অতি সুন্দর সব 
বাণী পাঠাইতে বলিতেন। মা রাজা সাহেবের সঙ্গে তাহার পরিচয় 
করাইয়া দিলেন। ; 

কথা হইল এখন হইতে বাংল! মাসের প্রথম JAI সকলে 
ধম পালন করিবে। বিশেষ কোনও কারণে না হইলে শেষ 
বৃহম্পতিবার। সকাল €টায় Gal কীর্ভনের পর স্নান ও নিত্য কীর্তন | 
৮টার পাচ মিনিট আগে শঙ্খ বাজিলে সকলে নিজ নিজ আসনে 
বঙ্গিবেন। ৮টা হইতে দাটা are. মৌন ধ্যান। ধ্যানের পরে গুরু- 
প্রণাম এবং ৫ মিনিট Ag তাহার পর গীতা পাঠ তিন অধ্যায়, 
চণ্ডীপাঠ, উপনিষৎ পাঠ, ভাগবৎ পাঠ এবং সর্বশেষে ১৫ মিনিট 
কীর্তন। দুপুরে একপদ ডাল বা শব্জীর সহিত ভাত বারুটা ও দৈ। 
দুপুরে পুনরায় ৩টা- হইতে আটা ধ্যান, আটা হইতে ৪টা পাঠ এবং 
৪টা হইতে ebi ধর্মালোচনা ও কীর্ভন। সন্ধ্যাবেলা abi হইতে 
abi পর্যন্ত মহিম্ন caa পাঠ। তাহার পর পৌনে নয়টা পর্যন্ত 
কীর্তন এবং পরে নিত্য মৌন। রাত্রে দেড় পোয়া দুধ পান। 


১ল! জুলাই, ১৯৫৫ 
আজ হোসিয়ারপুর হইতে আম্বের রাণীসাহেব ছুইটি ছেলে এবং 


Sri Sri Anandamayee Abram Collection, Varanasi 


CCo. In Public Doiy Son by eGangotri 

রাজা সাহেব সহ আসিয়াছেন। কলিকাতার আনু বন্দ্যোপাধ্যায় 
গ্রহশান্তি অনুষ্ঠান করাইতেছেন এখানেই মায়ের নিকট । মা এবার 
কিছু সময়ের জন্য সেখানে গিয়। বসিয়াছিলেন। সারাদিন প্রায় 
লাগিয়া গেল। ৰ 

আজ কমলের সঙ্গে কাশী হইতে গোপালের মা আসিয়াছে। 
তাহার সঙ্গে রাত্রে মার অনেক কথা হইল। আমরা সকলে 
হাসিতেছিলাম আবার gre হইতেছিল তাহার মুখে সব করুণ কথা 
শুনিয়া। বিড়াল তাহার বড়ই fagi কিভাবে তাহার প্রিয় বড় 
বিড়ালটিকে সে মারা যাওয়ার দিন কোলে নিয়াছিল, কিভাবে 
তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ হইল, কিভাবে তাহাকে গঙ্গায় ভাসাইয়া 
দিল, ছোট বাচ্চা দুইটি কিভাবে আশ্রম হইতে কোথায় চলিরা৷ গেল 
ইত্যাদি ইত্যাদি নানা কথা বলিয়া মায়ের নিকট তাহার ব্যথাভরা 
বুকটা হালক! করিতেছিল। লীলাময়ী করণামর়ী মার কি অপূর্ব 
লীলা! ও ; 

আজ কি কথা ance মা বলিতেছিলেন যে শক্তিশালী না 
হইলে কিছু উপদেশ দিলে কেহ শুনিবে না, Gti অন্যায় বলিবে 
তাহাতে চিত্ত আরও বিক্ষিপ্ত হইবে। তাই 
নিজ শক্তি বুদ্ধি করিবার যাহারা পথ নিয়াছে 
তাহারা অপরকে উপদেশ বিশেষ দিবে না । * 
শিক্ষকের বা গুরুর স্থান অধিকার করা তাহার কর্তব্য নয়। 

গুরু AHS নানা আলোচনা হইল। নানারকমে গুরুকরণ হইতে 
পারে__ৃষ্টি দ্বারা, বাক্য দ্বারা, স্পর্শ দ্বারা ইত্যাদি নানা ভাবে। মহা- 
পুরুষরা শক্তির প্লাবনেও সব ভাসাইয়া লইতে পারেন। আধার 


গুরু ও দীক্ষা দান 
প্রসঙ্গ | 


১২. rR: ১৭৭ ৫ A 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 
Aaa আনন্দময়ী 


অনুসারে শক্তি লাভ হইয়া থাকে। গুরুর স্থিতি অনুসারে ega 
অবস্থান হয়। তাহার উপরে যাইতে পারে না। যেমন ভগবৎ 
কথা গুন__বক্তার যতটা শক্তি সেই সঙ্গে তোমাকে যুক্ত করিয়া দেয়। 
এক হয় সৎ কথার ফল, আর যে বলে তাঁহার শক্তি_এই দুই-ই 
পায়। গ্রহীতা তেমন শক্তিশালী হইলে উপদেশ মাত্র জ্ঞান 
হয়। উপদেশ দ্বার! দীক্ষা যে উপদেশে «fal fe হইয়া যায়। মন্ত 
দীক্ষায় যতটা শক্তি 'আছে ততটাইত MAI শক্তিশালী হইলে 
স্পর্শের সঙ্গে সঙ্গে al দৃষ্টির সঙ্গে সঙ্গে লক্ষের স্থানে পৌঁছাইয়া 
দিতে পারেন। অন্ততঃ যাহার যতটা শক্তি wom নিয়া যাইতে | 
পারে। গুরু যদি Sand না হয় শিষ্য তাহার আগে যাইতে পারে al | 
fame এই জন্য রাস্তায় অপেক্ষাও করিতে হয় যতক্ষণ পর্য্যন্ত গুরু 
অগ্রসর না হয়। আবার অনেক সময় শিষ্য গুরুর আগেও পৌছিয়! 
যাইতে পারে। পূর্ব সংস্কার অনুযায়ী দীক্ষা নিয়া নিজের অন্তৰ্শক্তি 
এত বাড়িয়া যায় যে গুরুর আগেও চলিয়া যাইতে পারে। দীক্ষা যে 
নিল তাহার শুধু এতটাই পাওয়ার বাকী ছিল। যেখানে আমার , 
গুরু জগদৃগুরু-_জগদ্গুরু আমার গুরু। জগত মানে গতি, আর বদ্ধ 
মানে জীব। জগদ্গুরুর যে স্থিতি তাহার প্রকাশ। যেখানে ‘আমি’ 
কে তাহার প্রকাশের শক্তি যিনি দিতে পারেন তিনিই জগব্গুরু। গাঢ় 
অন্ধকার হইতে যিনি নিগৃঢ় we প্রকাশ করিতে পারেন_তিনিইত 
গুরু । তোমার গুরু হরেক রকমে প্রত্যেকের নিকট আছেন। আর 
প্রত্যেকের গুরু তোমারই গুরু। দেখ গুরু তবে fee একই 
হইলেন | ; 

দান সম্বন্ধেও কথা হইল যে অপাত্রে দীন হইলে তাহার ফলভোগ 


s 
Sri Sri Anandamayee Ashférn Collection, Varanasi 


CCO. In Public Domains Rigitzation by eGangotri 


হইবেই। তবে fsa ঈশ্বর বুদ্ধিতে দান করিলে তাহার জন্য বন্ধন 
হয় না। 

যে ভগবানকে পাওয়ার চেষ্টা করিতেছে আর ইহারই মধ্যে দীক্ষা 
দিতে আরম্ভ করিল, তবে তাহাকে ওঁ স্থানেই থাকিতে হইবে। 

আবার উপদেশ নাই, দৃষ্টি নাই, স্পর্শ নাই, মন্ত্র নাই, 
কিন্ত যাহার শক্তিপাত হইয়াছে সে হয়ত তখনই বুঝিতে পারে। 
অথবা বহু পরেও বুঝিতে পারে। যেখান হইতে শক্তিপাত হয় 
বন্যায় যেমন সমান ভাবে সব ভাসাইয়। নিয়া যায় তেমন সব ভাসাইয়] 
aal এখানে স্বভাব আপনার মধ আপন করিয়া নেওয়া। অপরের 
নিকট হইতে দীক্ষা নিয়াছে, এই স্থান হইতে নেয় নাই, এই কথা 
তখন আর টিকে না। তাহারই না? তিনিই নয়? এ মহান শক্তি 
স্বাভাবিক রীতিতে আপনাকে আপনি করিয়া নেয়। স্ব-স্ব গ্রকাশ__ 
স্বই একমাত্র। কতটা শক্তিপাত করা হইয়াছে তাহারত fae করা 
কখনও হয় না। | 5 

একজনে এক, গুরুর নিকট দীক্ষা নিয়াছে। পরে তাহার এক 
মহাত্মার দর্শন হয়। তাহার নিকটও সে যাতায়াত করে। তাহাকেও 
ভাল লাগিয়াছে। গুরু শুনিয়া sër গেলেন-_-“আরে, আমি বাগান, 
লাগাইয়াছি আর তুই, অপরকে দিয় খাওয়াচ্ছি?” শিষ্য বলিল_ 
«} qatata নিকট যাতায়াতে আমার গুরুর নিষ্ঠা বাড়িয়া গিয়াছে।” 
কিন্তু গুরু তাহা বুঝিল না। 

কথাপ্রসদ্দে মা আবার বলিতেছেন__এপুজার উদ্দেশ্ঁ_ইষ্ট প্রকাশ, 
আপনাকে পাওয়া আত্মপ্রকাশের জন্য_াহার পুজা করিলে অদ্বৈত- 
দ্বৈতের প্রশ্ন আসে না 'ঠাহার পুজা করা। ভগবানের জন্য পুজা 


১৭৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


৫১ 


oe 


CCO. In Pubi gpa taR by eGangotri 


fasta পূজা। যতক্ষণ অজ্ঞান ততক্ষণ প্রশ্ন। যে লাইনে চলে 


সেই RI 


আদিয়াই যায়। যেমন পড়া_পাশ করা। সেইরূপ 


anata জন্যও জ্ঞানদাতা ভগবানকে জানার চেষ্টা করা। অর্থকরী 


বিদ্যায় বাস 
ধীরে মৃত্যু 
অপ্রিয় 


নাকামনা, ভোগ করিয়া করিয়া Slow 707500108- ধীরে 
দশা। তুমি অমরযাত্রী হইয়া যাও-_-অমৃত স্বরূপ হও 1” 
সত্য বলা উচিত কি না সেই প্রসঙ্গে মা বলিতেছেন__ 


“গীতায় তো বল! হইয়াছে যে অপ্রিয় সত্য বলিবে ail পৃথিবীগুদ্ধ 
লোককে তুমি বলার কে? তোমার কথা তাহারা efta কেন? 
তোমার যদি সেই শক্তি থাকে যে বলিলে তাহারা শুনিবে তবেই 


বল! উচিত 


হইবে । তোমার Sensitive মনে আঘাত লাগিবে যে “আমার কথা” 


| নতুবা তোমার মন ক্ষিপ্ত হইবে_সাধনায় ব্যাঘাত 


ইহারা শুনিল all অবশ্য বন্ধু বা মিত্রকে বলিতে পার। বন্ধু মানে 
যাহারা সঙ্গে হৃদয়ের বন্ধন আছে, সেই পরম বন্ধুকে লাভ করার পথে 
যিনি সহায়ক হন। আর শত্রু হল যিনি মৃত্যুর 'দিকে দিয়া যান।” 


৫ই জুলাই, ১৯৫৫ 


আজ গুরুপুর্ণিমার উৎ্সব। ভোর সাড়ে চারটা হইতে কীর্তন 
আরম্ভ হইয়াছে। আটটার সময় পুজা আরম্ভ হইলে একজন নাম 


সোলনে গুরুপুর্ণিমা 


ডত্সব। 


রক্ষা করিতে লাগিলেন। কলিকাতা হইতে 
বুনি প্রভৃতি কয়েকজন আসিয়া পৌঁচিয়াছে। 
সঙ্গে রজনীগন্ধীার মালা, পদ্মফুল ইত্যাদি 


অনেক কিছু লইয়া আসিয়াছে । মাকে এ সব দিয়া অতি সুন্দর 


১৮৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Dorin Bigitization by eGangotri 


ভাবে সাজান হইল। পুজার সময় মায়ের একটু ভাবান্তর লক্ষ 
সকলেই করিলেন। চক্ষু বন্ধ করিয়া যেন -কোন লোকে sfa 
গিয়াছেন। যোগীভাই মাকে অনুরোধ করিয়া আনিয়াছিলেন পুজার 
স্থানে। তিনিই আবার মাকে ঘরে লইয়া গেলেন । পুজান্তে নার"দাদা 
সকলকে দিয়া অঞ্জলী দেওয়াইলেন। সেই ১৯৪৬ সনে সোলনে GT- 
পূর্নিমা উৎসব হইয়াছিল। আর এত দিন পরে আবার আজ । 
সোলনবাপী ভক্ত স্ত্ী-পুরুষদের তাই আনন্দ আর ধরে না। 

দশটার সময় পূজা সমাপ্ত হইলে একদিকে হোম সুরু হইল 
এবং অপর দিকে নিত্য গীতাপাঠ ইত্যাদি। কীর্তন বেল! চারটা 
পধ্যন্ত চলিবে। বেলা প্রায় দুইটার পরে. মা একটু বিশ্রাম করিতে 
গিয়াছেন। fee মার আর শোয়া হইল না। একটু পরেই মা 
নিজ হইতে কীর্তনের স্থানে আপিয়া খুব জোরে কীর্তন Stas করিয়া 
দিলেন। মা বলিলেন__“কি করা, ওর] কীর্তন করছে, তাই শোয়ার 
ভাব casi? এইরূপে বেল! চারটা পর্য্যন্ত বেশ ধুম কীর্তন চলিল। 
তাহার পর পাঠ। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যান্ত গুরুত্ব সম্বন্ধে আলোচনা 
চলিল। তাহার পর মা বাহিরে আসিলে' সকলকে আম বিতরণ 
করা হইল। 

আজ বিকালে গঙ্গাকে কলিকাতায় প]ঠাইয়া দেওয়া হইল। 
‘যাদবপুর হাসপাতালে তাহার ভত্তির ব্যবস্থা হইয়াছে। সঙ্গে কমল, 
কান্তিভাই এবং farga গেল । মা উপর ote গিয়া তাহাদের 
বিদায় দিলেন। গঙ্গা নিতান্ত অসুস্থ শরীর লইয়া চলিয়া গেল। 
তাহার জন্য সকলেরই মনটা 'বিশেষ খারাপ ৷ মার কৃপায় সুস্থ 
হইয়া পুনরায় আশ্রমে ফিরিয়া আসে তবেই সকলের আনন্দ। 


$ ১৮১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In এমা মন্দরস্্ীত50০11১/ eGangotri 
৬ই জুলাই, ১৯৫৫ 


আজ বিকালে ঘুরিতে ঘুরিতে মা মোতীর সম্বন্ধে অনেক কথা 
বলিলেন। মার কথায় পরিষ্কার বুঝা গেল মোতীই A বাজিতপুরে 
Baby নামে ছিল। তখন সে গবীব ভাবে 
দিন কটাইয়াছে_-এখন রাজার বাড়ীতে 
থাকিয়া জন্ম পুরণ করিতে আসিয়াছে। 
বাজিতপুরে তখন মার সাধনার খেলা চলিতেছে। মা রাত্রে বসিতেন 
কখনো কখনো সকাল হইয়া যাইত। রাত্রেও মা যদি কখনও 
₹ বাহিরে যাইবেন টম্টম্‌ “কোথা হইতে 'আসিয়া Ae সব্দে চলিতে 
থাকিত। মা হয়ত পুকুর ঘাটে গিয়াছেন রান্নাঘর সব খোলা ots 
অবস্থায় পড়িয়া রহিয়াছে, কিন্তু Baby পাহারাদার । ও মুখত দিতই না 
বরং সব ভালভাবে আগলাইয়া রাখিত। 
আজ নীরজদাদারা রওনা হইয়া গেলেন। বীথু এখন সুস্থ আছে। 
তাহার কলেজ শীঘ্রই খুলিয়া যাইতেছে। তাই যাইতে হইল। 


মোতীর AA 
নানা E 


১১ই জুলাই, ১৯৫৫ 


আজ আমাদের. সোলন ত্যাগ করিবার Ral মার সঙ্গে সঙ্গে 
সকলেই ate চলিয়া যাইতেছে । এ দিকে' হঠাৎ খবর আসিল 
মোতী মোটর দুর্ঘটনায় আহত হইয়াছে। 
আশ্রমের রোয়াকের উপর শুইয়া আছে। 
দেখা গেল বেচারার পায়ে চোট লাগিয়াছে। 


সোলন হইতে 
বিদায়। 


১৮২ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public 0: Blattization by eGangotr 


মা নিত্যকার মত রসগোন্পা খাওয়াইতে গেলেন। কিন্তু আজ আর 
তাহার ওঁ প্রিয় বস্তুটির প্রতি আগ্রহ দেখা গেল না, শুধু মার 
att কয়টি একটু চাটিল। 

সোলনে রাজা সাহেবের সর্বদিকে সুব্যবস্থার মধ্যে থাকিয়৷ মার 
অসংখ্য ভক্ত এবার দীর্ঘসময় মাতৃসদ্দের সৌভাগ্য লাভ করিরাছেন। 
ফোলন ত্যাগের পূর্বক্ষণে আজ সকলের মনেই এই নিয়ভিমানী 
একান্ত মাতৃগতপ্রাণ একনিষ্ঠ ভক্তের কথা বিশেষ করিয়া মনে 
আসিতেছে। 

যাত্রার সময় আসিয়া গেল। ধীরে ধীরে আমাকে ambulance 
শোয়াইয়৷। দেওয়া হইল। মাকে হয়ত এবার দীর্ঘসময় আমাকে 
ছাড়িয়া থাকিতে হইবে। আমার চোখে জল দেখিয়া মা বলিলেন_ 
“একি! এখনত প্রাস্টার খুলিতে যাইতেছ, এখন আবার কান্না 
কেন?” মাও মোটরে উঠিলেন। আমরা সকলে একসঘেই রওনা 
হইলাম। কালকা ষ্টেশন হইতে রাত্রি প্রায় পৌনে বারটায় আমাদের 
ট্রেণ ছাড়িল। . আমি মার কামরাতেই রহিলাম। রাত্রি প্রায় আড়াইটায় 
ট্রেন আহ্ালা ষ্টেশনে পৌঁছিলে মা নামিয়া গেলেন! মা দেরাদুনের 
দিকে যাইতেছেন। আমি বদ্ধের পথে। 


১২ই জুলাই, ১৯৫৫ 
ভোর প্রায় সাড়ে ছয়টায় আমি দিল্লী আসিয়া পৌঁছিলাম | 
JA হইতেই Aye বি, কে, শাহর বাবস্থায় বধের গাড়ীতে 
রিজার্ভেশন ঠিক করা ছিল । আমাকে ট্রলিতে করিয়া! নিয়! কামরার 
১৮৩ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publi DEMS ASEtion by eGangotri 


ভিতরেও সেই ট্রলিতেই শোয়াইয়া RAL বদ্ধেতে গত ডিসেম্বর মাসে 
যখন আগার প্র্যাস্টার পড়ান হয় তখনই ডাঃ শেঠ এইরূপ একটি 
ট্রলির ব্যবস্থা করেন যাহাতে প্র্যাস্টার পড়া অবস্থায়ও আমার পক্ষে 
ঘোরাফেরা সম্ভব হয়। j 

দিল্লী ষ্টেশনে আমার সনে দেখা করিতে অনেকেই আসিলেন। 
মেয়েদের মধ্যে বেলু, বিল্লো, fea ও রেণু প্রভৃতি আমার সঙ্গে । 


১৩ই জুলাই, ১৯৫৫ 


সকাল প্রায় সাড়ে আটটায় বন্ধে আসিয়া পৌছিলাম। স্টেশনে 
aye বি, কে, শাহ, লীলাবেন, ডাঃ seals, সোপোরী সাহেব, 
WAS প্রভৃতি অনেকেই উপস্থিত ছিলেন। আমাকে İLACA 
Breach Candy House-4 লইয়া আসিলেন। এই বাড়ীটি একেবারে 
সমুদ্রের উপরে। দৃশ্য অতি সুন্বর-__চমৎকার ব্যবস্থা। 


১৬ই জুলাই, ১৯৫৫ 


পরগু প্রসিদ্ধ German Radiologist Dr. Kronenbergerca দিয় 
আমার X-ray নেওয়। হইয়াছিল। আজ বিখ্যাত সার্জ্জন ডাঃ 
বালিগা X-ray plates পরীক্ষা করিয়া বলিলেন যে ফল অতিশয় 
সন্তোষজনক হইয়াছে। হাড় এত উত্তমরূপে জোড়া লাগিয়াছে যে 
মনে হয় যেন কেহ অপারেশন করিয়। সেট, করিয়া দিয়াছে! এইরূপ 
সুন্দর সেট, হইতে প্রায় দুই বৎসর সময় লাগিবার কথা । ডাক্তার- 


৯৮৪: 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Do. 1611551011১ eGangotri 


দের মত হইল আর প্র্যাষ্টার ব্যবহার করার প্রয়োজন হুইবে না। 
তাই আজ হইতে উহা খুলিয়া ফেল! হুইল। মাকে এবং হরি- 
বাবাজীকে এই সংবাদ তারে জানাইয়া দেওয়া হইল । তবে গুনিলাম 
এখনও ছুই মাস বিছানায় শুইয়া থাকিতে হইবে; তাহার পর নড়া- 
চড়া করিবার অনুমতি দিবে। 


১৭ই জুলাই, ১৯৫৫ 


দেরাছুন হইতে বুনির পত্রে জানিলাম মা আন্বালা হইতে ট্রেণে 
সাহারাণপুর গিয়া সেখান হইতে মোটরে সোজা কিশনপুর আশ্রমে 
গিয়া পৌছিয়াছেন। গত ১৫ই বিকালে al 
দেরাছুনে মা। রায়পুর গিয়াছিলেন; সঙ্গে আরও অনেকে 
| গিয়াছিল। শাশ্বতানন্দজীকে সেখানে রাধিয়া 
ateata মা সঙ্গে নিয়া 'গাসিয়াছেন। রায়পুর হইতে ফিরিবার 
পথে মা আনন্দচকেও যান এবং চিত্রাদের সব দেখাইয়া আসেন। 
তাহারা পূর্বে এই সব আর কখনও দেখে নাই। কিছুদিন হয় 
পাঞ্জাবী মেয়ে কুপালও চাকুরী ছাড়িয়া মার কাছে আসিয়াছে স্থায়ী 
ভাবে আশ্রমে থাকিবার জন্য। সেও মার কাছেই আছে। 

Bare লিখিতেছে যে বিকালের দিকে বেশ ভীর হয়। প্রায়ই 
মা ও সময় কল্যাণবনের দিকে বেড়াইতে যান। মা নিজের মনে 
কখনও বিশ্রাম করেন, কখনও খুরিয়া বেড়ান। কখনও কখনও মারা 
রাত আবার শুইবার ভাবই নাই। 

দুইজনের চিঠিতেই একটি অভভুত ঘটনার কথ! জানিল!ম। 


১০৫7 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In Pub Aktion by eGangotri 


আমাদের কলযাণবনের বাগানে একটি গাছে বেশ স্থন্দর দুইট আম 
হইয়াছে। এরূপ রূপ ও রং নাকি সচরাচর 
কল্যাণবনের দুইটি দেখা যায় না। এ আম সম্বন্ধে মা নাকি 
ভিডি অনেক পুরাতন কথা বলিয়াছেন। ছোট 
বেলায় নাকি একবাব বৈশাখ মাসে মা দিদিমীকে বলিয়াছিলেন যে 
বৎসরের প্রথম আম ঠাকুরকে দেয় আর তীহারা দিবেন না? দিদিমা 
বলেন__"“আমাদেরত বাগান নাই । আমর! আম কোথা থেকে পাব?” 
তাহাচাড়! দিদিমার নাকি মার উপর নিষেধ ছিল যে অপরের 
বাগানের আম যেন for ছুড়িয়া না পারে। মা এই সব কথার পর 
পুকুর পাড়ে স্নানে গিয়াছেন। দেখেন যে একটা গাছের খুব উচু 
একটি ডালে দুইট অদ্ভুত গড়ণের আম ফলিয়া আছে। স্নান করিয়া 
ফিরিবার সময় তাহারই মধ্যে একটি আম মাটিতে পড়া দেখিয়া 
সেইটি লইয়া আসিয়া দিদিমাকে দিলেন। দিদিমা ভয় পাইয়া মাকে 
তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন--“কোথায় পেলি?” মাত মিথ্যা কথা 
বলেন না। গাছের তলায় পাইয়াছেন শুনিয়া দিদিমা তাহা ঠাকুরকে 
দিলেন। 
কল্যাণবনে যে দুইটি আম হইয়াছে তাহা নাকি দেখিতে ঠিক 
সেইরূপ ৷ মা বলিয়াছেন _“এতদিন fae আর সেই রকম কেনও 
আম দেখা যায়নি।” 
ata একবার নাকি কথায় saa দিদিমা মাকে বলিয়াছিলেন__ 
. “এই দিনে সকলেই আম দুদ খায়। কিন্তু তোমাদের এমনই বরাত 
যে একটা আমও নাই যে আম খাবি।” এই কথার একটু পরেই 
মা তাহার ঠাকুরমার সঙ্গে টে'কীশাক কুড়াইতে গিয়া সেই শাকবনে 


১৮৬ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Date Bwitization by eGangotri 


একটি অদ্ভুত বড় আম পড়িয়া থাকিতে দেখেনু। তাহার আাশে-পাশে 
কিন্ত কোনও আমের গাছ নাই। মা উহা আনিয়া দিদিমাকে দেন। 
বলিলেন--“শাকবনে পেয়েছি ।» দিদিমা জানিতেন যে মা কখনও 
মিথ্যা বলেন না। তিনি তাই মহা খুসী হইয়া এ আম দিয়া 
সকলকে আম-ছুধ খাইতে দেন। আশ্চর্য্য এই যে খাওয়ার পর 
অনেক খোজ করিয়াও আমের আটিটি আর পাওয়া গেল না। 

cate পাওয়া গেল যে কল্যাণবনের আম দুইটির ফটো! তোলা 
হইয়াছে। 


২০শে জুলাই, ১৯৫৫ 


দেরাদুন হইতে কুন্তম ্রদ্ষচারীর পত্রে জানিলাম যে পরশু সকালে 
মাকে সেখানকার কলেক্টর এবং আরও কয়েকজন TEI বাড়ীতে 
নিয়া যাওয়া হইয়াছিল। পরে নরেশের বাড়ীতে মার ভোগ ও 
Aga হয়। খাওয়াদাওয়ার পর মা দিল্লীয় নরেশ কাশ্তপের গাড়ীতে 
হরিদ্বার রওনা হইয়া গিয়াছেন। সঙ্গে আরও অনেকে গিয়াছে। 


২৩শে জুলাই, ১৯৫ 


কুসুমের পত্রে জানিলাম যে মা গত ২*শে সকালে মোটরে 
কিশনপুর আশ্রমে ফিরিয়া গিয়াছেন। মা হরিদ্বারে পৌঁছিয়াই বিকালে 
রিক্সায় wate যান। পরদিন চতুর্দশী-_গদ্গামনানেরও যোগ ছিল। 
সকালে খুব জোর বৃষ্টি হইতেছিল ! মা বৃষ্টির মধ্যেই পায়ে হাটিয়া 


১৮৭ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publigg aan আমীন by eGangotri 


সকলকে লইয়া আবার ব্রহ্মকুণ্ডের দিকে রওনা হইলেন। খড়খড়ির 
মোড়ে গিয়া এত কাদা যে মাকে বলিয়া কহিয়া fraty বসান হয়। 
TASS প্রচণ্ড ভীর। মার সঙ্গে অনেকেই আছে। হঠাৎ মার 


“দৃষ্টি পড়িল স্বামী প্রকাশানন্দের উপর বলিয়া 'উঠিলেন__“তোর 


চুলগুলি দিবি ' নাকি?” ' প্রকাশানন্দ বলিল--“তোমাঁর যখন বলা 
আসল তখন নিশ্চয়ই । আর সকলেও কি একসঙ্গেই নাকি?” 
মা একটু হাসিয়া বলিলেন_-“আর সকলকে কেন জড়াচ্ছ, বাপু? 
তুমি হলে সঙ্গ্যাসী__ওরা হচ্ছে ব্রহ্মচারী । ইচ্ছা হলে রাখবে_ ইচ্ছা হলে 
ফেলবে।» অগত্যা প্রকাশানন্দজী স্নান করিয়া মুণ্ডিত মস্তকে মাকে প্রণাম 
করিলেন। ANA সকলেই স্নান করিল। মা আর স্নান করিলেন ay | 


বিকালে মা সকলকে নিয়া আবার agaaa গিয়াছিলেন। 


চিত্রা afi প্রভৃতি যাহার] ' লছমন্ঝোলা দেখে নাই তাহারা গিয়া 
সকলেই ঘুরিয়া আসিয়াছে। . মা আর যান নাই। 


২৫শে জুলাই, ১৯৫৫ 


দেরাছুন হইতে পত্র আসিয়াছে বন্ধে হইতে ভাইয়া (গর বি, কে, 
শাহ) গত ২১শে রাত্রে মার কাছে aaga গিয়াছিলেন। পরদিন 
সকালে মাকে নিয়া তিনি টপকেশ্বর গিয়াছিলেন। আজ মার frm 


: রওনা হইবার কথা। সেখানে ২1৩ দিন থাকির] বৃন্দাবন যাইবেন। 


ভাইয়াত ইতিমধ্যে দেরাদুন হইতে দিল্লী হইয়া বন্ধে ফিরিয়া 


-আসিয়াছেন। মা আমার অন্য বাগানের কয়েকটি আম পাঠাহয়াছেন। 


ভাইয়ার মুখে মার অনেক কথা শুনিলাম। 


২৮৮ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public posal BlFization by eGangotri 
২৭শে জুলাই, ১৯৫৫ 


কুসুম দিল্লী হইতে লিখিতেছে যে মা গত কাল দিল্লী মাসিয়া 

পৌঁছিয়াছেন। স্টেশনে নিউ ইত্ডিয়ার পক্ষ হইতে অনেকেই ছিলেন 

-_মার ভক্তদের মধ্যেও বহু লোক উপস্থিত 

m নি ছিলেন। নিউ ইত্ডিয়ার ম্যানেজার হুন 

সাহেবের গাড়ীতে মা সোজা আশ্রমে চলিয়া 

ষান। দিল্লী পৌছিয়াই স্টেশন হইতে মা দিদিমার সঙ্গে এক পার্টিকে 

বৃন্দাবন পাঠাইয়! দিয়াছেন। গতকাল আশ্রমে ডাঃ সন্তোষ সেন মার 
দর্শনের জন্য গিয়াছেন। 


৩০শে জুলাই, ১৯৫৫ 


দিল্লীর পত্রে জানিলাম গত ২৮শে স্থধ্যোদয় হইতে গতকাল 
qá পর্য্যন্ত অথণ্ড কীর্তন হইয়াছে। কীর্তন সমাপ্ত হইবার পরই 
মা মোটরে বৃন্দাবন রওনা হইয়া গিয়াছেন। যোগীভাই দোলন হইতে 
দিল্লী আনিয়াছেন। তাঁহার গাড়ীতেই মা বৃন্দাবন গিয়াছেন। 


Sal আগষ্ট, ১৯৫৫. 


বৃন্দাবন হইতে কুসুমের পত্রে জানিলাম যে মার আগমন উপলক্ষ্যে 
হরিবাবাজী আশ্রমের সন্মুখভাগ সাজাইয়া গুছাইয়' পরিষ্কার করিয়। 
রাখিয়াছিলেন 1 রাস্তার উপর কাপড় বিছান ছিল--দুপাশে সব রডীন 


Sri Sri Anandamayees#ehram Collection, Varanasi 


Ceo. In Public Domain. Digitization by eGangotri 
Sa] আনন্দম 

পতাকা সাজান। হুরিবাঁবাজী নিজে কীর্তন করিয়৷ মাকে আশ্রমের 
ভিতর নিয়া যান। 

মার প্রোগ্রাম পূর্বে জানা না থাকায় তিনি ঝুলন উপলক্ষ্যে 
পূর্বেই মৈনপুরী যাওয়া স্থির করিয়া রাখিয়াছিলেন। তাই পাঁচ 
facia অন্য হরিবাবাজী মৈনপুরী চলিয়া গিয়াছেন। ' 

একাদশীর দিন হইতে বৃন্দাবন আশ্রমে .ঝুলন উৎসব আরম্ভ হইয়াছে। 
অন্মষ্টিমীতে গোয়ালিওর যাওয়ার জন্য গোয়ালিওরের মহারাণী সাহেবা 
বিশেষ অনুরোধ করিয়া পত্র দিয়াছেন | কিন্তু উপস্থিত মার বৃন্দাবনেই 
থাকার PAI 


oal অগাষ্ট, ১৯৫৫ 


বৃন্দাবনের পত্রে জানিলাম শ্রীযুক্ত রাওয়াংজী মাকে লইয়া 
ইতিমধ্যে একদিন গোবৰ্দ্ধন গিয়াছিলেন। 
সঙ্গে অনেকেই গিয়াছিলেন। বেশ আনন্দ 
হইয়াছে। ঝুলন উৎসব বেশ আনন্দের সহিত হইতেছে। 


গোবদ্ধনের ম!। a 


' ৬ই আগষ্ট, ১৯৫৫ 


বুনি ও কুসুমের পত্র আসিয়াছে। গত cal সেখানে ঝুলন 
পূর্ণিমা উৎসব খুব সমারোহের সহিত অম্পন্ন হইয়াছে। অবধৃতজীর 
ৃ oe বিশেষ চেষ্টাতেই এবার ঝুলন উৎসব 
রা MAO এত সুন্দর ভাবে হওয়া সম্ভব হইয়াছে। 

শুনা গিয়াছিল যে বৃন্দাবনে একমাত্র 


Sri Sri Anandamayeeshram Collection, Varanasi 


CCO. In Public Dong igfization by eGangotri 


স্বয়ং ভগবান বাতীত অপর কেহ ঝুলনে বসেন না। AAT 
আশ্রমে সকলেরই মনে আশঙ্কা ছিল যে এবারে মা কি করেন। 
কিন্তু অব্ধৃতজী স্বয়ং সমস্ত ব্যবস্থা একেবারে রাজসিক ভাবে করিয়া 
ছিলেন। অবধূতজী একজন ত্যাগী মহাত্মা হইয়াও নান! বিষয়ে 
তাহার ATA কর্ম-ক্ষমতার পরিচয় দিয়াছেন। তাহার মাতৃওক্তিও 
অতুলনীয়। তিনি aya হইতে বিশেষ লোকজন আনাইয়া রূপার 
‘পাতে মোড়া সিংহাসন অতি অন্দর করিয়া সাজাইয়। মাকে তাহার 
উপর বসাইয়াছিলেন। মাকে হলুদ রংয়ের কাপড় পড়াইয়া ফুলের 
মাল? ও ফুলের বাঁশী হাতে দিয়া সাজান হইয়াছিল। মা হাতে 
গোপালজীর f নিয়া বসিয়াছিলেন। ধ্যান, কীর্তন, আরতি 
ইত্যাদিতে রাত্রি প্রায় দুইটা বাজিয়! যায়। 


yor আগষ্ট, ১৯৫৫ 


ংবাদ পাইলাম গত ১০ই বৃন্দাবনে জন্মাষ্টমী উৎসব বেশ ভাল 
ভাবে হইয়া গিয়াছে। সন্ধ্যাবেলার সত্সঙ্গ এবং ইরিবাবাজীর কীর্তন 
আমাদের আশ্রমেই হলের মধ্যে হইয়াছিল। মহাপ্রভুর মন্দিরটি 
খুব কুন্দরমত সাজাইয়াছিল। মায়ের সম্মুখে দোলনার উপরে 
পাচটি গোপাল মৃত্তি সাজান হইয়াছিল। agra ব্র্চারীজীকে মা 
গোপাল পুজা করিতে খলিয়াছিলেন। কিন্তু তিনি মন্ত্র পড়িয়া ga 
ধঙ্ষচারীকে দিয়াই পূজা করান। বৈদিক প্রথায় পূজা হয়। পুঁজ 
সন্ত arene প্রভৃতি চলিয়া গেলে মার আরতি হয়। সকলের 
প্রসাদ পাওয়া হইয়া গেলে মা নিজেই ঘরে গিয়া গোপালদের সুন্দর 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 
সি ১৯১ 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


HAA আনন্দময়ী 


করিয়া শোয়াইয়! দিলেন এবং গোপালদের বলেন_-“অন্থান্ত বার-ত 
আমার কন্াপীঠের বন্ধুরা এসব করে। এবার আমার বন্ধুদের কাজ 
IRE করে দেই। সকলে ভালমত শুয়ে থাক। পড়ে যেও না 1১ 
জন্মাষ্টমীর দিনই দুপুরে মা প্রদত্ত ব্রদ্ষগারীজীগ সহিত বৃন্দাবন 
হইতে ২০ মাইল দূরে দ্রাউজীর মন্দিরে যান। পথে ব্ৰহ্মাণ্ড ঘাঁট 


হইয়া আসেন। মার সঙ্গে বাহিরের কেহ কেহ গিয়াছিলেন_। 


আশ্রমের নৃতন গোশালার aifebte এ দিন করা হয়। orate 
আশ্রম হইতে কয়েকটি গরু ট্রাকে করিয়া নিয়া আমা হইয়াছে। 


২০শে অগাষ্ট, ১৯৫৫ 


ইতিমধ্যে মা তিন দিনের জন্য গোয়ালিওরের মহারাণীর বিশেষ 
আগ্রহে কয়েকজনকে সঙ্গে নিয়া গোয়ালিওর গিয়াছিলেন। মা 
মোটরেই গিয়াছিলেন। মহারাণী সাহেব 
বিশেষ sfe এবং খুবই FaF 
মা এবং অন্তান্ত সকলের জন্যই খুব ভাল ব্যবস্থা করিয়াছিলেন। 
মার জন্য কয়েকটি তাঁবু লাগান হইয়াছিলল_অপর সকলে ছিলেন 
গেষ্ট হাউসে। মায়ের Siga সম্মুখে একটি বিরাট বট গাছের নীচে 
বিশাল সামিয়ানা লাগান হইয়াছিল। 
__গোয়ালিওরের মহারাজা সিদ্ধিয়া ভারতের. রাজন্বর্গের মধ্যে 
ayogi তিনি বর্তমানে, মধ্যপ্রদেশের রাজগ্রমুখ (গভর্ণর )। 
রাজপ্রাসাদের দরবার হল গুনিলাম ভারতের মধ্যে শ্রেষ্ঠ। প্রাসাদের 
উদ্ভানসহ ১৪ মাইলের পরিখা । প্রাসাদের নাম “জয় ভিলাস্‌।” 


গোয়ালিওরে মা। 


Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi ə 


CCO. In Public Dow BHitization by eGangotri 


মহারাণী বিজয়ারাজে কৃষ্ণভক্ত। মা যখন মধ্য প্রদেশে সাগরে 
গিয়াছিলেন তিনি তখন কলেজে পড়িতেন। ইনি মধ্যে মধ্যে 
বৃন্দাবনও গিয়াছেন কিন্তু মার সঙ্গে পরিচয় ছিল না বলিয়। আশ্রমে 
আসেন নাই। 

প্রথম দিনই মাকে জন্মাষ্টমীর ঝাঁকি দর্শন করাইতে নিয়া 
গিয়াছিলেন। সবুজ ঘাসের উপর ফুলের পাপড়ী বিছাইয়া অতি 
সুন্দর ফুলের আলপনা দিয়াছিল। গাছতলায় শ্রীরুষ্*-__সন্মুখে পদ্মের 
সরোবর, পাহাড়, গাছপালা ইত্যার্দি। সকলে দেখিয়া খুবই আনন্দ লাভ 

করিয়াছে। 
" . পর দিন বিকালে ইমামবাড়া নামে একটি পাবলিক হলে মাকে 
নিয়া যাওয়া হয়। বিকালের Hens সেখানেই হয়। মা অনেকক্ষণ 
নাম করিয়াছিলেন | স্থানীয় সনাতন ধর্ম মন্দিরেও মাকে মহারাণী 
নিয়া গিয়াছিলেন। তিনিত মার জন্য যেন একেবারে পাগল। 
১৮ই দুপুরে মা গোয়ালিওর হইতে রওনা হইয়া আসেন। আশ্রমের 
সকলকেই মহারাণী বিশেষ আদর ay করিয়াছেন। 

বুনি বৃন্দাবন আশ্রমের ঝুলনের দিনের একটি ঘটনার বিষয় 
লিখিয়াছে। ঝুলনের মধ্যে মা যখন রাত্রে দোলার উপর বসিয়াছেন 
সেই সময় দিদিমার ঘরে ছাদের নীচে পাখীর বাসা হইতে দুইটি 
চড়াই পাখী মাটিতে পড়িয়া চিৎকার করিতে atsi পরে দেখা 
গিয়াছিল যে দুইটিই মরিয়া পড়িয়া আছে। মার নির্দেশে তাহাদের 
দুইটিকেই আশ্রমের বাগানে আম গাছের তলায় মাটির নীচে পুতিয়া 
দেওয়া হয়। গোয়লিওর হইতে ফিরিয়া আসিয়া মা ওঁ স্থানটি 
বাধাইয়া দিতে বলিয়াছেন। আরও বলিয়াছেন-_ঝুলন পূর্ণিমার দিন 


, ১৩5: Sri Sri Anandamayee Ashi? Collection, Varanasi . 


CCO. In Public Braap epighisaion by eGangotri 


বেচারারা মারা গেছে_-ভাল দিনেইত গিয়েছে।” এইসব শুনিয়া মনে 
হইল, কে বলিবে পাখীরূপে তাহারা কে ছিল? 

এলাহাবাদ হইতে ৬গোপাল ঠাকুর মহাশয়ের মেয়ে বিশেষ করিয়! 
মায়ের নিকট চিঠি দিয়াছে প্রতি বৎসরের ন্যায় এবারও পুজার পূর্বে 
তাহাদের আশ্রমে তিন দিনের জন্য যাইতে । Beak মা হয়ত 
এলাহাবাদ হইয়া কাশীর দিকেই যাইবেন। কাশী আশ্রমেই: ভাগবৎ 
জয়ন্তী হওয়ার কথা। 


৩০শে অগাষ্ট, ১৯৫৫ 


বুমির চিঠি আপিয়াছে। ব্রহ্মচারী সাধনের ইচ্ছা অনুসারে বাগানের 
মধ্যে হরিবাবার gna যাওয়ার পথের পাশে একটি ফুসের কুটিয়া 
বানান হইতেছে | মা নাকি বলিয়াছেন যে মা যখন আসিবেন এ 
কুটিয়াতেই থাকিবেন এবং মা চলিয়া গেলে সাধন ওখানে থাকিবে। 
বৃন্দাবন আশ্রমের সুব্যবস্থাও মার কৃপায় জানিলাম আশাতীত ভাবে 
হইয়া যাইতেছে । সরকারী Agriculture Departmentay লোকজন 
আসিয়া বাগান করিতে সাহায্য করিতেছে। পাঞ্জাবের Chief 
Engineer যুক্ত বর্মা সাহেব নিজে আসিয়া সব দেখিয়া গিয়াছেন। 
আশ্রমের মধ্যে টিউব-ওয়েল বসান যাঁর কিনা তিনি তাহার জন্য 


* =) পি, এল, বন্মা__ইনি একজন বিশেষ খ্যাতনামা ইঞ্জিনিয়ার । 
ভারতের অন্যতম আধুনিক সহর চণ্ভীগড় তিনিই বানাইয়াছেন। পরে 
ইনি Union Public Service Commission:44 Senior member 
ছিলেন। বিশেষ সৎ ও ধর্মপ্রাণ পুরুষ। 


Sri Sri Anandamayee Rham Collection, Varanasi 


CCO. In Public Domb gltkation by eGangotri 


চেষ্টা করিতেছেন। ওদিকে বাগানের জন্য সরকারী নহুর আনিবার 
কথাও চলিতেছে | 
সংবাদ পাওয়। গেল কাশীতে মাখনের* ছোট বাচ্চাটি মারা গিয়াছে। 
দিদিমা মার নিকটেই আছেন। তিনি এই সংবাদ শুনিয়! বলিয়াছেন 
«আমি ভেবেছিলাম প্রার্থনা জানিয়েছে হয়ত 
মাখনের কণিষ্ঠ ভালই হবে। আমি এসব কানে না 
পুত্রের TSI | 
গুনলেও পারতাম ।” মাও নান! ভাবে নাকি 
ওঁ বাচ্চাটির কথা বলিয়াছেন_“্জন্ম পুরণ করতে এসেছিল। ভোগ 
থাকলে বাঁচে, না হলে মরে যায়। ছেলেটা মার পেটে আসবার 
পর থেকেই বাবাকে আশ্রমবাসী করেছে। জয়দেব ছিল নাম। 
এমন যোগাযোগ যে ঠিক এই অল্প সময়টুকুই মামুর (মাখন ) কাণীতে 
না থাকা। বন্ধনের ক্রিয়ায় বাপকে বাধতে দেবে ali কাশীধামে 
গঙ্গাপ্রান্তি_ পুরুযোত্রম মাস ভালই হল একরকম |” 
agaa রাত্রেই মা দেখিতেছিলেন যে স্বামী অধণ্ডানন্দজী গাড়ীতে 
কোথাও যাইতেছিলেন। মা যেন ছুটিয়া গিয়া তাহার সন্মুখে 
দাড়াইলেন। গাড়ীটা উদ্টাইয়া গেল। কিন্তু কেহ আধাত পাইল না। 
কাহারা যেন বলাবলি করিতেছিল যে ্বামীজ্ীর আঘাত না লাগে 
সেইজন্তই যেন মা গিয়া সামনে দীাড়াইয়াছেন। ইতিমধ্যেই মা দেখিলেন 
মামুর ছোট বাচ্চাটি ও বড় ছেলেটিকে | বড়টি বেশ হাসিতেছে। ছোটটি 
* AA একমাত্র কনিষ্ঠ ভ্রাতা Agaa ভট্টাচাধ্য-__-ডাক 
নাম মাখন। ইনি পূর্বের অন্তর চাকুরী করিতেন। বর্তমানে আশ্রমের 


সেবার কার্জেই নিযুক্ত আছেন। 


Sri Sri Anandamayee A’m&m Collection, Varanasi 


CCO. In Public শক্য অধ? by eGangotri 


মার দিকেই যেন আসিতেছে । অর্থাৎ যেন তাহার সময় RRA 
আসিয়াছে | | | 
gx লিখিয়াছে যে মা তাহার ছোটবেলার কথাও বলিতে- 
ছিলেন। মার বয়স তখন মাত্র vide বৎসর। মার মামা বাড়ী 
হইতে কে যেন মাকে লইয়া যাইতে 
মার মৃত ভাইর আসিয়াছে। মায় ছোট ভাইটি (যে মার! 
a গিয়াছে) সে বলিল--“ছিদিভাই, আমি 
মারা গেলে তুমি যেও। এখন যেও al? শিশু যোগভ্রষ্ট না 
হইলে কি ভাবে সে বলিতে পারে যে মারা যাইবে? পরে কে 
যেন মার হাতে আসিয়া একটা জিনিষ দিয়াছিল। মা! কিন্তু তাহা 
দুরে ফেলিয়া দিলেন। এটি ভাইয়ের -হাতে দিলে হয়ত ভাইটি 
afn যাইত। কিন্তু মারত ফেলিয়া দেওয়ীরই খেয়াল। অসুখ 
তাহার বাড়াবাড়ি চলিতেছিল। ঘর হইতে বাহির করিয়া আনিয়াছে। 
হঠাৎ মার খেয়াল হইল যদি এখন কথা বলে তবে কেমন হয়? 
ছেলেটি অমনি বলিয়। উঠিল--“মা, আমাকে ঘরে নিয়া চল না। 
আমার a cite ইহার পর একটু কিছু খাইলও। মার 
আবার খেয়াল হইল যে মারা যাইবেই। সত্যই অল্প কিছুক্ষণ 
পরেই মারা গেল। ইহা সবই যে মার লীলা-খেলার একরূপ ! 


Sal সেপ্টেম্বর, ১৯৫৫ ' 


_—s ঝুনির চিঠিতে মার বিস্তারিত সংবাদ পাওয়া গেল। মার আজ- 
- কাল সময়ের খুবই 'অভাব। ভোর ee মিনিটে উঠিয়া মুখটা 


Sri Sri Anandamayee AAM Collection, Varanasi | 


a 


CCO. In Public Dordt] 17059001710 eGangotri 


ধুইয়া কাপড় ছাড়িয়া এক গ্লাস জল খাইয়াই হরিবাবার সৎসঙ্দে 
চলিয়া যান। স্টার পর ফিরিয়া আসিয়। দুধ দিয় রুট, নুন ছাড়। 
তরকারী ও দই খান। কিছুক্ষণ এদিক ওদিক Lb একটু বিশ্রাম 
করেন। ঠিক ২-৩০ মিনিটে উঠিয়া একটু জল খাইয়া আবার হরি- 
বাবার আশ্রমে যান। সন্ধ্যা ৬-৩০ মিনিটের পর আসেন। সামান্য 
একটু yata রস খাইয়া সকলের Hey কিছুক্ষণ কথাবার্তা বলিয়া 
মহাপ্রভুর মন্দিরে যাইয়া আবার ৭-৪৫ মিনিটে হরিবাবার আশ্রমে 
যান। রাত্রি ৪-৩০ মিনিটের পর ফিরিয়া আমেন। পায়ের ব্যথাটা 
আজকাল অনেক কম। তবু ব্যাণ্ডেজ বাধিয়া সৎসঙ্দে যান কারণ 
সেখানে অনেকক্ষণ বসিতে হয়। 

আগামী ১*ই মার মৈনপুরী যাওয়ার কথা। সেখান হইতে 
এটোয়া, কানপুর, এলাহাবাদ হইয়া কাশী যাইবেন। 

আমার শরীরের জন্য বুন্দাবনেও সকলেই চিন্তিত। মা! বলিয়া- 
ছেন-_-*দির্দিকে লেখ-__ন্ুস্থ হয়ে তাড়াতাড়ি উঠলেইত সব কিছু।” 


৮ই সেপ্টেম্বর, ১৯৫৫ 


বুন্দাবনের পত্রে জানিলাম মার ভাবের একটু পরিবর্তন দেখা 
গিয়াছে। বিশেষ একটু চুপ-চাপ ভাব। ইতিমধ্যে একদিন সন্ধ্যা 
বেলা হরিবাবার আশ্রমে যাইবেন বলিয়া নীচে নামিতেছেন। কিন্ত 
একটু নামিয়াই আর যেন চলিতে পারিতেছেন না। চল-চল ভাব। 
মা আবার উপরে গিয়া শুইয়। পড়িলেন। পর দিন সকালে মুখ 


Sri Sri Anandamayee Aram Collection, Varanasi 


` 


CCO. In Public Domain. a by eGangotri 
. AAT আনন্দময় 


ধুইবার সময়ও YET ভাব। খাওয়া দাওয়া প্রায় বন্ধই । কথা 
বলিতে বলিতে চুপ হইয়া যান। মার কথা শুনিয়া বিশেষ চিন্তিত 
হইলাম | 
আশ্রমে গুনিলাম আবার বাসন ইত্যাদি চুরি হইয়া গিয়াছে। 
রাা-ঘরের তালা খুলিয়া দেওয়ান টপককাইয়া চোর জিনিব-পত্র লইয়া 
পলা ইয়াছে। : 
বুনি লিখিয়াছে যে গোপালের মাকে লইয়া মা মাঝে মাঝে অনেক 
লীলা করেন। বেচারা গরীব বিধবা__সংদারে আপন বলিতে কেহই 
নাই। মা অধাচিত ভাবে কৃপা করিয়া 
IN উপর তাহাকে কত মিষ্ট ভাষায় আশ্রমে আসিয়া 
চিত থাকিতে বলেন। কিন্তু সে কিছুতেই ভয়ে 
আশ্রমেও আসে না-পাছে তাহাকে কেহ রাখিয়া দেয়। মার জন্য এক- 
দিন কোথা হইতে অনেক ফুল লইয়া আসিয়াছে মালা গীথিবার 
জন্য। মা তাহাকে দেখিয়া বলিলেন_“চল্‌, তুই আমার AT 
তোকে যে আমার দরকার । তোকে কিছু করতে হবে না। তুই 
শুধু আমার খাওয়ারটা বানাবি। তোকে কেউ কিছু বলবে ail 
তোর যে GAA করলেও কেউ দেখার নেই। তোর কষ্ট হলে যে 
আমারও লাগবে। তুই আর কীদবি না। তোর ছেলে-মেয়ে দুই-ই 
আমি। তুই আমার wi আমার মা কখনও বিড়ালের জন্য 
কাদবে না। Steet ভগৰানের জন্য কীর্দবে।” কি অপরিসীম রুপা! 
কিন্ত সকলে তাহা গ্রহণ করিতে পারে কই? মা বার বারই 
বলেন-_«মেয়েটা৷ খুবই ভদ্র_-ভাল। একেবারে পবিভ্র। এরকমটা 
পাওয়া যায় ai” 


Sri Sri Anandamayee ASFtam Collection, Varanasi 


CCO. In Public DORMA Bisltization by eGangotri 


১৩ই সেপ্টেম্বর, ১৯৫৫ 


SAAT পত্র আসিয়াছে মা গত ১০ই মৈনপুরী faa পৌছিয়াছেন। 
বৃন্দাবন হইতে বেলা তিনটার সময় ভার্গবজীর নূতন গাড়ীতে মা, 
স্বামীজী, অব্ধৃতজী, দিদিমা, বুনি ও ভার্গবজী স্বয়ং রওনা হন। 
আর সকলে ট্রেণে যায়। মৈনপুরীতে 
পৌছিবার পর মাকে মোটর হইতে নামাইয়া 
প্রায় ছুই pik পথ একটি সুসজ্জিত গরুর 
গাড়ীতে করিয়া লইয়া যাওয়া হয়। অবশ্য গরুর পরিবর্তে স্থানীয় 
. সকল ভদ্রলোকের! মিলিয়৷ গাড়ী টানিয়া নিয়া গিয়াছেন। চারদিকে 
Caa, ঘণ্টা, বাজনা চলিতেছিল-_অনবরত gage হইতেছিল। 
qa থাকার ব্যবস্থা হইয়াছিল স্থানীয় একটি আশ্রমে । সকলের জন্যও 
বেশ সুন্দর ব্যবস্থা। ফল, মিষ্টি অপর্যাপ্ত পরিমাণে ছিল। crater 
সংস্কৃত faan, কলেজ ও গোশালা ইত্যাদিও নির্মাণ হইতেছে। 
আশ্রমের প্রায় ৪০18৫ জন ব্রহ্মচারী মিলিয়া সকালে কীর্তন, 
gg নমস্কার এবং পরে হবন ইত্যাদি করিয়া থাকে । আশ্রমের প্রতিটি 
জিনিষই নাকি বেশ সুন্দর_ দেখিবার ও শিখিবার। ছেলেদের নিয়ম 
প্রণালী প্রায় আমাদের আশ্রমের RIAI গ্যায়। 

আমার বিষয়ে মা নাকি বলিতেছিলেন_-“দিদিকে দেখলাম | 

এসে সামনে দাড়িয়েছে__একেবারে খুব কাছে। 

আমাকে সনম স্পর্ণটা একেবারে স্পষ্ট। পূর্বে আর কখনও 
T এরূপ জীবন্ত স্পর্শ যেন হয় নি। দেখে মনে 
হল বড় কষ্ট! এই শরীরের হাতটা নিয়া যেমনটা করা হয় না সমন্ত 


মৈনপুরীতে মায়ের 
অভ্যর্থনা । 


Sri Sri Anandamayee R&fam Collection, Varanasi 


CCO. In Pubi aR SAAT on by eGangotri 


শরীরে হাতটা ফিরাইয়া দেওয়া হল-আপনা থেকে আপনিই । তারপর 
আর দিদিকে দেখা গেল aii” 


২০শে সেপ্টেম্বর, ১৯৫৫ 


বুনির পত্রে জানিলাম যে মৈনপুরীতে সকলকে প্রচুর আনন্দ দিয়! 
মা গত ১২ই এটোয়! গিয়াছিলেন। মৈনপুরী হইতে মা ভার্গবজীর 
মোটরেই আসিয়াছেন। বাজপেয়ীদের ওখানে 


এটোয়া, কানপুর ও মালায় মালায় অতি সুন্দর ভাবে সাজান 
এলাহাবাদ zza হইয়াছিল । atada স্বন্তিবাচন করিয়া 


কাশীর পথে। 
; মাকে আবাহন করেন। বাজপেয়ীজী 


পূজা :ও আরতি করিলেন। মার জন্য বাজপেয়ীজীদের বাড়ীর সম্মুখে 
নৃতন ঘর, বাথরুম, পায়খানা, রান্নাঘর ইত্যাদি সব বানান হইয়াছে। 
খাট Reta সবই নৃতন। এটোয়াবাসী ভক্তদের প্রাণের পরিচয় 
পাইয়া সকলেই মুগ্ধ | 
এটোয়াতে তিন দিন থাকিয়া মা গত টং বিকালে কানপুর 
গিয়াছেন। স্বরূপ নগরে হরেনবাবুদের নৃতন বাড়ীতে মার থাকিবার . 
কথা। সংসঙ্দের ব্যবস্থা হইয়াছিল স্থানীয় একটি স্থলে । পর দিন 
ভোরে মা সিভিল লাইন্সে মানাদের বাসায় যান। সেখানেও মার 
পুজা আরতি ইত্যাদি হয়। বিকালে ম! জুহিতে জিতেনদার বাসায় 
তাহার নাতীটিকে দেখিতে গিয়া ছিলেন । বাচ্চাটি কিছুদিন যাবতই 
ভুগিতেছে। 
_ কানপুরে একজন ভক্তের জিহ্বার উপরে নাকি মা স্বপ্নে নাম 


eo 
Sri Sri ডি Collection, Varanasi 


পা 


CCO. In Public Doma aS lation by eGangotri 


fafai দিয়াছেন a কি করিবে বুঝিতে না পারিয়া মার কাছে 
আবার জিজ্ঞাসা করিতে আসিয়াছিল। 

মা গত ১৭ই সকালে কয়েক ঘণ্টার জন্য Gate গিয়াছিলেন 
সেখানকার পুরাতন ভক্ত Agie alt মাকে fiata ব্যবস্থা 
করিয়াছিলেন। Gate হইতে ফিরিবার পথে মা জগদীশবাবুর বাড়ী 
হইয়া আসেন। সেই দিনই সন্ধ্যার গাড়ীতে মা এলাহাবাদ রওনা 
হইয়া গিয়াছেন। 


২৩শে সেপ্টেম্বর, ১৯৫৫ - 


কাশী হইতে কুসুম ও বুনির পত্রে জানিলাম যে মা এলাহাবাদে 
তিন রাত্রি থাকিয়া গত ২০শে সন্ধ্যায় কাশী আশ্রমে গিয়া 
পৌছিয়াছেন। কাশী আশ্রম ও কন্যাপীঠের 
কাশী আশ্রমে ভাগবত বাড়ী নাকি পানু খুব সুন্দরভাবে রং ইত্যাদি 
জয়ন্তী সব করাইয়াছে। আগামী ২৪শে হইতে . 
সেখানে মার উপস্থিতিতে ভাগবৎ জয়ন্তী আরম্ভ হইবে। বৃন্দাবন 
হইতে এক্কজন বড় পণ্ডিত শুকাচার্ধাজী আসিতেছেন। 
আমার শারীরিক দুর্বলতা এবং বমির ভাব যেন বাড়িয়াই 
ভে, উন্নতির কোনও লক্ষণই দেখা যায় না। এদিকে ভাইয়া 
(শ্রী বি, কে, শাহ) ও অন্যান্য সকলে যথাসাধ্য চেষ্টা করিতেছেন | 
কিন্তু কিছুতেই যেন কিছু হইতেছে ন!। মা পরমানন্দ স্বামী ও বুনিকে 
আমার নিকট পাঠাইয়। দিতেছিলেন। আমার জন্য শুনিলাম সকলেই 
চিন্তিত। মা কাশীতে গৌছিয়াই আমার নিকট ফোন করাইয়াছিলেন। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In রীনা Station by eGangotri 


ইতিমধ্যে একটি বিশেষ দুঃসংবাদ আপিয়াছে। বাটুদার* জোষ্ঠ 

পুত্র শন্বরকে তাহার বাসায় তাঁহারই একটি ছাত্র রাত্রে হত্যা করিয়া 

গলাইয়াছে। ব্যাপার কিছুই জানা যায় 

বাটুদার ছেলের নাই। এই সংবাদে আমরা স্তম্ভিত হইয়াছি। 

মহ. মাও নাকি wu কিছু দেখিয়াছিলেন__ 

একজন নেংটা পড়া, aq হাতে। মার দিকেই সে আসিতেছিল। 
মা-ইত সর্বরূপে। মা-ই কাটিতেছেন আবার মাকেই কাটা হইতেছে। 


২৭শে সেপ্টেম্বর, ১৯৫৫ 


কাশী হইতে প্রায় রোজই চিঠি আসিতেছে । ফোনও ২।১ দিন 
পর পরই আসে । গতকাল সকালে ভাইয়ার নিকট ফোনে আমার 
. কথা পানু জিজ্ঞাস! করিয়াছিল। আবার বিকালেও কমলের সহিত 
বুনির কথা হুইয়াছে। 

আমার হাতের ব্যথাটা মোটেও কম না হওয়ায় মা আমাকে 
গোপনে লেখাইলেন যে হাতের মধ্যে যেন লবন বাঁধিয়া রাখি। 
ইহাতে অনেক উপকার পাওয়া গিয়াছে। কিন্তু অন্যান্য উপসর্গ এখনও 
কিছুই কমে নাই। কাশী হইতে ভাইয়ার নিকট ফোন আসিয়াছে 
আমাকে এখান হইতে একতলায় কোনও বাড়ীতে নেওয়ার ব্যাবস্থা 
কর! যায় কিনা! ভাইয়া ও লীলাবেনই সমস্ত ব্যবস্থা করিয়া আমাকে 
qta দুইদিন' হয় তাঁহাদের ভিলে পার্লের বাড়ীতে নিয়া আসিয়াছেন। 


+ পণ্ডিত অগ্নিঘত্বা শাস্ত্রী .(বাটুদা)_-ইনি একজন স্বনামধন্য 
পণ্তিত। অল্প বয়সে জাঁতিম্মর ছিলেন। 


Sri Sri Anandamayse Ashram Collection, Varanasi 


000. In 6051010গাদ্ীদিশ 50০7 by eGangotri 


বাড়ীটি খুবই স্ুন্দর__জুহু Flying Cluba একেবারে AAA সমুদ্রও 
বেশী দূরে না। 
FAA পত্রে সংবাদ পাইলাম যে সাধন বৃন্দাবন হইতে আসিয়া - 
মাকে বলিরাছে যে হরিবাবাজীর কাছে কিছুদিন ধরিয়া যে একটি 
প্রেতাত্মা আসিয়। উৎপাত করিত সে নাকি 
হরিবাবার আমে. . উড়িয়াবাবার হত্যাকারী ঠাকুরদাসেরই 
প্রেতাত্মার উৎপাত casali কোনও গণৎকার নাকি তাহাই 
বলিয়াছে। একদিন নাকি হরিবাবাকে শয্যা হইতে ফেলিয়াও দিয়াছিল। 
তাহাতে হ্রিবাবার পায়ে কিছুটা আঘাতও লাগিয়াছে। মা বৃন্দাবনে 
থাকাকালীনই এইসব ঘটনা আরম্ভ হয়। মা ইহা শুনিয়া হরিবাবার 
সঙ্গীয় aatia মধ্যে সমস্ত রাত্রি জাগিয়া বসিয়া জপ করিতে 
নির্দেশ দিয়াছিলেন। কিন্তু সামান্য কয়েকদিন করিয়া আর তাহা 
রক্ষা কর! হয় না। উড়িয়াবাবার সেই প্রেতাত্ম। নাকি আসিয়! ভয় 
দেখাইয়া গিয়াছে যে হরিবাবার আশ্রমকে শ্মশান ভূমিতে পরিণত 
করিয়া দিবে। বৃন্দাবনে লোক মুখে এইসব কথাই এখন নানা ভাবে 
আলোচনা হইতেছে। A মার সব্দেই কাশীতে গিয়াছেন। 
তিনি নাকি মাকে বিশেষ ভাবে প্রার্থন। জানাইয়াছেন যে এই সব 
উৎপাতের যাহাতে শীঘ্র অবসান ঘটে। 
বাটুদাও আশ্রমে গিয়া মার নিকট পুত্রের হত্যাকাণ্ডের বিষয় 
বিস্তারিত. সব বলিয়াছেন। যে অস্ত্র দিয়া তীহারই ছাত্র বলরাম 
aag হত্যা করে সেই অন্্রটি বাটুদা নিজেই ধার দিয়! রখিয়। ছিলেন 
কুমড়া কিংবা নাড়িকেল বলি দিবার জন্য। শঙ্কর নাকি তাহা রাত্রে 
নিজের বালিশের তলায় রাখিয়। শুইত। কিন্তু ইদানিং গরমের সময় 


Sri Sri Anandamayee Asttsm Collection, Varanasi 


CCO. In Pun Aaa etion by eGangotri 


ছাদে বা অন্তত্র শুইবার সময় সেই Gale বইর পিছনে রাখিয়া 
দিত। বলরাম তাহা জানিত। অনেকে বলে যে মাত্র ১৪২ টাকার 
জন্য বলরাম শঙ্করকে খুন করিয়াছিল। কিন্তু বাটুদা আরো কিছু 
সন্দেহ করেন। ম! শোকার্ত বাটুদাকে বিশেষ ভাবে সান্তনা দিয়াছেন। 


২৮শে সেপ্টেম্বর, ১৯৫৫ 


আজ দুপুরে পরমানন্দ শ্বামীজী হঠাৎ কাশী হইতে আসিয়া 
উপস্থিত। qi তাহাকে আমাকে দেখিবার জন্য পাঠাইয়া দিয়াছেন। 
efa ইতিমধ্যে মারও এখানে আসিবার কথা হইয়াছিল। আমার 
শরীরটা বেশী খারাপ হওয়ায় জিতেনদা নাকি খুবই চিন্তিত হইয়া 
পড়িয়াছিলেন। তিনিই মাকে বন্ধে যাইবার জন্য বিশেষ করিয়া 
বলেন। কিন্তু আশ্রমে পর দিন সকাল হইতেই সপ্তাহ আরম্ভ 
হইবে__বাহির হইতে পণ্ডিত আসিয়াছেন_-এই অবস্থায় মার হঠাৎ 
চলিয়া আস! সকলেরই কেমন মনে হইতেছিল। দেরাছুন হইতে 
ROR তন্থা সপরিবারে কাশীতে গিয়াছেন। তিনিই সপ্তাহ করাইতে- 
CH অবধৃতজীও মার সঙ্গে আছেন। তবু জিতেনদার আগ্রহে 
মার বন্বে রওন! হওয়া স্থির হয়। মার অবশ্য নিজের কোন খেয়ালই 
ছিল al আসিবার wal মা একবার জিতেনদাকে বলিয়াছিলেন__ 
“সাত দিন পরে গেলে হয় না?” কিন্তু দেরী করা জিতেনদার ভাল 
মনে হয় নাই। | 

২৪শে ভোরে বন্ধে মেইলে মার রওনা হইবার কথা হইয়াছিল। 
গাড়ী রিজার্ভেশনও হইয়! গিয়াছিল। মার খেয়ালে রওনা হইবার 


Sri Sri Anandama}é@Ashram Collection, Varanasi 


000. In Public Dom tigation by eGangotri , 


একটু AH ভাইয়ার নিফট মা Atis দিয়া ফোন করান 
আমার শরীরের অবস্থা তেমন কিছু খারাপ নয় শুনিয়া মা তৎক্ষণাৎ 
যাওয়া বন্ধ করিলেন। জিতেনদা পূর্বেই কানপুর চলিয়া গিয়াছিলেন। 
তাহাকেও সংবাদ দিয়া দেওয়া হয় যে মার যাওয়া হইল না। 
আজ এইসব সংবাদ স্বামীজীর মুখে শুনিয়াত আমি বিশেষ আশ্চর্য্য 
হইলাম। 


২৯খে সেপ্টেম্বর, ১৯৫৫ 


গতকাল রাত্রেই বুনি আমার সঙ্গে ফোনে কথা বলিয়াছে। 
আমার শরীরের কগা মা বিশেষ করিয়া জিজ্ঞাসা করিয়াছেন। বুনি 
বলিয়াছে যে ফোন করার সময় মাও সন্মুখেই দাড়াইয়াছিলেন। মা 
বার বার আমাকে জিজ্ঞাসা করিতে বলিতেছেন যে মার এখানে 
আসিবার প্রয়োজন আছে কিনা। এখন ওখানে সপ্তাহ চলিতেছে। 
তাহার পর ২৪ দিন বিদ্ধ্যাচলে বিশ্রাম করিয়া আগামী ৭ই কাশীতে 
স্বামী অখণ্ডানন্দজীর ভাগারাতে উপস্থিত থাকিয়া পরে মার প্রোগ্রাম 
যাহা হুইয়! যায়। 

শুনিলাম কণ্াপীঠের মেয়েরা সকলে পুরী হইতে ফিরিয়া আসি- 
ql গণ্দাদিও aqa হইয়া আসিয়াছেন। ANS সমুদ্রে স্নান 
করিতে গিয়া তাহার পায়ে খুব চোট লাগির়াছে। হাড় stan . 
গিয়াছে! ডাক্তার sits নাকি বলিয়াছেন যে শীঘ্র অপারেশন 
করিয়া হাড় ঠিক করা দরকার। তাই পান্থকে দিয়া মা satires 


কলিকাতা! পাঠাইয়া দিয়াছেন। 


Sri Sri Anandamayee Astahh Collection, Varanasi 


CCO. In Public Domain. বন by eGangotri 
gA আনন্দময় 


৪ঠ| ভাক্টোবর, ১৯৫৫ 


এই কয়দিন কাশী হইতে আর কোনও সংবাদ আসে নাই। 
আজ কুস্থুমের পত্রে জানিলাম -ভাইয়া ইতিমধ্যে মার কাছে এক 
রাত্রির জন্য গিয়াছিলেন। ate কলিকাতা হইতে ফিরিয়া আসিয়াছে | 
আজ সকালে আমার বিষয়ে স্বামীজীর সহিত ফোনে বিস্তারিত কথা 
বলিয়াছে। গুনিলাম মা গতকাল বিকালে বিন্ধ্যাচল চলিয়া গিয়াছেন। 
সেখানে কয়েকটি fra বিশ্রাম করার কথা । 

আমার শারীরিক অবস্থা AA হইতে অনেকটা ভাল। জর 
ইত্যাদি কম হইয়াছে। রোজ Glucose injection চলিতেছে। 
দুর্বলতা এবং বমির ভাবও কম। ভাইয়া যথাসাধ্য চেষ্টা করিতেছেন 
যাহাতে আমি শীঘ্রই সুস্থ হইয়া উঠি। নানা রকম পরীক্ষাও 
চলিতেছে। 


৫ই অক্টোবরঃ ১৯৫৫ 


ভাইয়া ফিরিয়া আসিয়াছেন। তাঁহার মুখে গুনিলাম যে তিনি 
মার নিকট প্রার্থনা জানাইয়া আসিয়াছেন যে মা যাহাতে ৭ তারিখের 
পর ars আসেন। মা অবশ্য কিছু বলেন নাই। এদিকে শুনি- 
লাম পরমানন্দ স্বামীজীও চিঠি দিয়াছেন যে al যদি ৭ইর পর 
বন্ধে চলিয়া আসেন তবে এখানে কয়েকদিন থাকিয়া আমাকে লইয়া 
মা ১৭ই কলিকাতা রওনা হইতে পারেন। কলিকাতা! বহু দূরের 
পথ। এতটা দূর আমাকে একলা নেওয়া স্বামীজী ভাল মূনে করেন 


Sri Sri Anandamayee Ahram Collection, Varanasi 


CCO. In Public Domalal Giga btion by eGangotri 


না। অবশ্য মার যে কি খেয়াল হইবে তাহা কেহই বলিতে পারে 
না। 


৬ই অক্টোবর, ১৯৫৫ 


বুনির চিঠি আসিয়াছে । মার শরীর বিদ্ব্যাচল গিয়া ভালই 
আছে। সেখানে অবধৃতজী, স্বামী awa, কবিরাজ মহাশয় 
ags আছেন। তাই সংৎসঙ্গ সেখানে ভালই হইতেছে। আগামী 
কাল বিকালে মার কাশী ফিরিবার কথা। পরশুদিন কাশী আশ্রমে 
স্বামী অখণ্ডানন্দজীর afe উৎসব এবং ভাণ্ডারা। 

FAI তাহার পত্রে একটি উল্লেখযোগ্য ঘটনার বিষয় আমাকে 
জাঁনাইয়াছে। একজন বাঙ্গালী ভদ্রমহিলা ইতিমধ্যে মার সঙ্গে প্রাই- 
ভেট কথা বলিতে আসিয়াছিলেন। তিনি 
পূর্বেও মার নিকট আসিয়াছেন সত্য, তবে 
বিশেষ কোনও আকর্ষণ ছিল না। কিছু- 
দিন পূর্বে তিনি গয়াতে গিয়াছিলেন। 
কিন্তু সেখানে গিয়াও ভিতরের কোনও q3 পাইলেন না বলিয়া 
মনটা একটু খারাপ ছিল। রাত্রে স্বপ্নে দেখিলেন যে মা একটি বড় 
জায়গায় Stee ডাকিয়া একটি মন্ত্র জপ করিতে বলিলেন। তিনি 
মার নিকট এইসব কথা বলিতে বলিতে কীদিয়া আকুল, আবার 
অল্প কয়েকদিন হয় স্বপ্নে দেখিয়াছেন যে মা যেন বলিতেছেন-__ 
“আমার রূপ দেখবি ?” এই বলিয়া মা তাহাকে দশভূজার রূপ 


দেখাইলেন। 


মায়ের নিকট হইতে 
স্বপ্নে মন্ত্র লাভ ও 
দশভূজা রূপ দর্শন | 


Sri Sri Anandamayee Asian Collection, Varanasi 


CCO. In Publi) Spi ia Aat by eGangotri / 


আর একজন ভদ্রমহিলা অনেকর্দিন যাবতই মার নিকট আসা 
যাওয়া করেন। কিন্তু মার সহিত কথা বলিতে আর সাহস হয় 
ql এতদিন পর আসিয়া মার সঙ্গে কথা বলিয়াছেন। তিনি 
একদিন পূজায় বসিয়া মার দর্শন পাইয়াছেন_-অতি সুন্দর afe, 
শিউলী ফুলের মালা গলায়, রূপার বাঁশী হাতে, মাথায় চূড়া বীধা। 
ইতিমধ্যে মাকে আসিয়া নিজে পুজা করিয়৷ ভোগ দিয়াছেন। 


দই অক্টোবর, ১৯৫৫ ` 


কাশী হইতে মার সম্বন্ধে আর কোনও সংবাদ আসে নাই। 
তবে অনেকেই অনুমান করিতেছেন যে মা হয়ত আগামী কাল বন্ধে 
রওনা হইতে পারেন। ভাইয়াও মার নিকট পূর্বেই প্রার্থনা জানাইয়া 
আসিয়াছেন এবং কলিকাতা যাওয়ার পূর্বে লীলাবেনকে বলিয়া 
গিয়াছিলেন মার থাকিবার সমস্ত ব্যবস্থা করিয়া রাখার জন্য। 


ভাইয়ার স্ত্রী লীলাবেন সত্যই অদ্ভুত নিপুণ ও যোগ্য মহিলা। ' 


সমস্ত প্রকার কাজ এরূপ WHI ও স্মুচারুভাবে করিতে পারেন যে 
তাহাতে আশ্চর্য্য হইতে হয়। স্বভাবটও অতি মধুর। সামাজিক 
নানা ব্যাপারের সহিত তিনি বিশেষভাবে সংশ্লিষ্ট । সত্যই এরূপ 
একটি পরিবার খুবই Sl ছেলে-মেয়েও প্রত্যেকেই যেন পিতা- 
মাতার আদর্শে গঠিত।' মার সহিত খুব বেশী দিনের পরিচয় 
না। তবু এই পরিবারটির মার উপর ভত্তিশ্দ্ধার তুলনা হয় 
aji আমার সহিত কোনও জাগতিক সম্পর্ক নাই। কিন্তু তাহার! 
এতটা করিতেছেন যে নিজের ভাই-বোনও বোধ হয় এরূপ করে aI 


Sri Sri AEE S Collection, Varanasi 


CCO. In Public Donais Rigitization by eGangotri 


কত জন্মজন্মান্তরের সধ্বন্ধ যেন বাঁধা আছে। মার অসীম কুপাতেই 
এইরূপ ভাই-বোন পাইয়াছি। আজ যে আমার জন্য রাজোচিত 
চিকিৎসা ও cial esa ব্যবস্থা হইতেছে ইহা সবই ভাইয়ার 
নিমিত্ত। ইহারা যাহা করিতেছে তাহা কোনও দিন লিখিয়া বা 
বলিয়া প্রকাশ করা সম্ভব না। তাহা আমরা একমাত্র WÁ ACH 
উপলব্ধি করিতে পারি। 


'৯ই অক্টোবর, ১৯৫৫ 


মার যদিও tfaa কোনও সংবাদ নাই তবু সকাল 
হইতেই সকলে মার আগমন প্রতীক্ষায় । 
মার থাকিবার সব ব্যবস্থা পাকা করিয়! 
'্বামীজীকে. লইয়া লীলাবেন ষ্টেশনে চলিয়া গেলেন। 
মা সত্য সত্যই বেলা ১টা নাগাদ বুনিকে সদে লইয়া জয়া 
পৌঁছিলেন। ভাইয়াও ও গাড়ীতেই কলিকাতা হইতে আসিয়া মার 
ma মোগলসরাইতে মিলিত হইয়াছিলেন। 
মার জন্য ভাইয়ার বাড়ীর পিছনের বাগানের মধ্যে asbestos 
দিয়া অতি সুন্দর একটি ঘর বানান হুইয়াছে-_-সঙ্গে বাথরুম পায়খানা 
ইত্যাদি । মার ঘরের সম্মুখে একটি সজ্জিত প্যাগ্ডাল ও বাগান 
হইয়াছে। AS ব্যবস্থাই একেবারে fei তাহাদের বাড়ীতে 
মার এই প্রথম অবস্থান। ভাইয়া ও “লীলাবেনের আনন্দের সীমা 


নাই। 


বন্েতে মা 


১৪_— Sri Sri Anandamayee Agiitam Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Ham আননাময়ী 


sek অক্টোবর, ১৯৫৫ 


মা ব্ধেতে ভাইয়ার বাসাতেই আছেন। বিশ্রাম বেশ হইতেছে । ` 
মধ্যে মধ্যে আসিয়া আমার নিকট বসেন এবং আমার খাওয়। দাওয়ার 
ব্যবস্থ। বলিয়। দেন। কিভাবে আমার দুর্বলতা, . বমির ভাব এবং 
অরুচি দূর হইবে সেই জন্য মার বিশেষ খেয়াল আছে। আমাকে মা 
একটু একটু করিয়া খাইতে বলেন_জোর করিয়াও। 

বর্তমানে ডাক্তাররা আমাকে gag পরিয়া বসাইবার ব্যবস্থা 
করিতেছেন । দিল্লীতে ডাঃ সন্তোষ সেন আমার FD একটি cab 
বানাইয়া দিয়াছিলেন । কিন্তু তাহা তখন ব্যবহার করা হয় নাই। 
এখন স্থানীয় ডাক্তাররা মিলিয়। নূতন ধরণের একটি বেন্ট বানাইয়াছেশ। 
সেই cae পড়িয়া বিছানার উপর বসা এবং নীরে হাটা অভ্যাস 
.করানই এখন ডাক্তার ও সার্জনের WW! গ্রতিপদের দিন প্রথম 
আমাকে বিছ্বানা হইতে উঠাইয়| ২1৪ aii ধরিয়। ধরিয়! ইাটান হুইল | 
প্রা এগার মাস শুইয়া থাকিয়া সমস্ত শরীর যেন ভারী হইয়া গিয়াছে। 

লীলাবেনের ভাই ডাঃ সুরেশচন্দ্র শেঠ বন্ধের একজন লক্ধপ্রতিষ্ঠ 
চিকিৎসক ডাঃ এরুলকর ও ডাঃ বালিগা গ্রভৃতির সহিত পরামর্শ 
করিয়া তিনিই আমার চিকিৎসা করিতেছেন। ডাক্তার বলরামকেও 
ভাইয়া দিল্লী হইতে আনাইয়াছেন। আমার ARC সম্পূর্ণ পরীক্ষার 
ব্যবস্থা হইয়াছে। ভাইয়ার একান্ত ইচ্ছা যে আমি এখান হইতে 
কলিকাতা যাওয়ার পূর্বে কোনও দিক দিয়। যেন পরীক্ষার কোনও 
q না থাকিয়া যায়। 

ডাক্তার Faye একজন প্রসিদ্ধ কবিরাজ। ভাইয়ার সে বিশেষ 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain, gigitization by eGangotri 


পরিচিত। তিনিও প্রায় mm সর্বদাই আসিয়া নিজ জনের I 
আমার দেখাণ্ুনা করিয়াছেন। _ 

ইতিমধ্যে একদিন ডাঃ শেঠের পরিবারের সকলে আসিয়া মার 
দর্শন করিয়া যান। লীলাধেনের পিত! Age নানাবতী বন্ধের একজন 
বিশেষ খ্যাতনামা পুরুষ। তাহার আগ্রহে মাকে একদিন তাহাদের 
gga বাসায় লইয়। atea হয়। সন্যাস আশ্রমেও qi একদিন 
গিয়াছিলেন। গতবার সংযম সপ্তাহের সময় যখন আমর! এখানে 
ছিলাম তখন মহামগুলেশ্বর স্বামী মহেশ্বরানন্দজী এখানে ছিলেন না। 
এবার তাঁহার সঙ্গে মার দেখা হইল। তিনি মাকে বিশেষ শ্রদ্ধার 
ভাবে গ্রহণ করিলেন। ডাঃ শেঠের অন্গরোধে মাকে একদিন স্থানীয় 
নানাবতী ,হাসপাতালেও লইয়া যাওয়। হইয়াছিল। ডাঃ শেঠ এই 
হাসপাতালে Medical Superintendent—fsfa সব নিজে ঘুরিয়া 
ঘুরিয়া মাকে দেখাইলেন। হাসপাতালটি বেণ স্ুন্দর__খুব ভাল ব্যবস্থা | 
বন্ধের প্রসিদ্ধ হাসপাতানগুলির মধ্যে একটি। 

আজ AAT কয়েকটি মেয়েকে লইয়! ANA কলিকাতা রওন) 
হইয় গেলেন। আগামী কাল মার AA আমারও এখান হইতে 
কলিকাতার দিকে রওনা হওয়ার কথ।| ভাইয়া, লীলাবেন এবং ছোট 
ছেলে HTS আমাদের HCAS যাইতেছে। তাহারা বাংলা দেশের ৬ দুর্গা 
পুজায় কখনও থাকে নাই। এবার মার সঙ্গে গিয়। তাই পুজার 
সময় উপস্থিত থাকার ইচ্ছা। 


১৯শে অক্টোবর, ১৯৫৫ 
সকাল দশটার সময় মার সর্ণে আমরা হাওড়া Baca পৌছিলাম। 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Aaa আনন্দময়ী 


গাড়ী প্রায় তিন ঘণ্টার উপর লেট ছিল। আমাদের সকলে মিলিয়া! 
, লেক রোডে পুজার স্থানে নিয়া গেল। আমার 
কলিকাতায় আগমন পিশতুত ‘ভাই মাগুর বাড়ী Ae রোডের 
RAAT  ডপরেই। তাহার বাড়ীর aga খালি 
জমির উপরে বিশাল প্যাণ্ডেল নির্মাণ করা হইয়াছে। নিকটেই একটি 
শিশুদের স্ুলবাড়ী। সেইখানে আমাদের থাকার ব্যবস্থা হইয়াছে। 
মার বিশ্রামের জন্তও একট ঘর সেখানে সাজাইয়া রাখা হইয়াছে। . 
শুনিলাম ai রাত্রে থাকিবেন fit চক্রবর্তীর বাড়ীতে । fin নৃতন 
বাড়ী বানাইয়াছে। গৃহপ্রবেশের সময় হইতেই মার নিকট বিশেষ 
প্রার্থনা জানাইতেছিল। কিন্তু এতদিন আর সুযোগ হয় নাই। এই 
বাড়ীতেই ভাইয়া; 'লীলাবেন, যোগীভাই প্রভৃতির থাকিবার ব্যবস্থা 
করিয়াছে । sats সকলের জন্য সাউথ স্মুবার্বধন স্কুল এবং অন্ত 
একট বাড়ী ভাড়া লওয়া হইয়াছে। স্থানের কোনও ARA নাই। 


২৬শে অক্টোবর, ১৯৫৫ \ 


মার উপস্থিতিতে ৬শারদীয় Sofi পুজ। বেশ AT মত সম্পন্ন হইল । 
পুজার প্রপমে প্রচণ্ড বর্ষার জন্য কিছুটা বিশুঙ্খলার স্থত্রপাত 
হইয়াছিল । উপযুক্ত কর্মীরও কিছু অভাব ছিল। শব পর্য্যন্ত মাই 
. নিজে সব সামলাইয়! নিয়াছেন। i 

মা সারাদিন প্রায় এদিকেই থাকেন। রাত্রে বিআামের জন্য 
নির্দলের বাড়ীতে চলিয়া যান। সময় একেবারেই নাই। প্রায়ই 
o বাহিরেও যাইতে হইতেছে। গঙ্গাদি পি, জি, হাসপাতালে, SIAGI 


Sri Sri Anandamayee AshratRCollection, Varanasi 


A 


CCO. In Public Dogi. Blgttization by eGangotri 


মেয়ে গঙ্গা যাদবপুর হাসপাতালে, দিল্লীর এমনোজ দাদার ছেলে 
গোপালু মেডিকাল কলেজ হাসপাতালে আছে। তাহাদের প্রত্যেককেই 
মা একবার করিয়া দেখিয়া আসিয়াছেন। যাদবপুরে কিরণদ।দা অসুস্থ 
— Stata বাসাতেও মা দুইবার গিয়। দেখিয়া আসিয়াছেন।॥ নবমীর দিন 
বিকালে ভাইয়া মাকে স্থানীয় নিউ ইপ্রিয়। ইন্লিওরেন্সের অফিসে 
লইয়া গিয়াছিলেন। সেখানে মার অভ্যর্থনার ব্যবস্থা শুনিলাম খুবই 
সুন্দর হইয়ছিল। ইতিমধ্যে দুই দিন বিনয় দাদার বাড়ী এবং ভবানীদের 
বাড়ীতে মার ভোগের বাবস্থা হইয়াছিল । একদিন হাইকোর্টের জজ শ্রীযুক্ত 
ফণিভূষণ মুখাজ্জীঁর বাড়ীতেও মাকে কিছু সময়ের জন্য নিয়া গিয়।ছিলেন। 

আলমোড়া হইতে বিষ্তাপীঠের ছাত্র-শিক্ষকেরা সকলে পুজা উপলক্ষে 
আসিয়াছিল। তাহারা দশমীর দিনই পুরী রওনা হইয়া গেল। 
শীতকালটা তাহাদের পুরীতেই থাকার কথা। লীলাবেনও তাহার 
ছেলেকে লইয়া নবমীর দিন রাত্রে ফিরিয়া গিয়াছে। নানা স্থান, 
হইতে বহু ভক্ত পুজা উপলক্ষে আগিয়াছিল। তাহারাও এক এক 
করিয়া সকলে রওনা হইয়া যাইতেছে। 


২৭শে অক্টোবর, ১৯৫৫ 
আজ আমরা মার সঙ্গে দমদম চলিয়া আসিয়াছি। এখানে 


আপতাপ দাদার বাসায় সকলের থাকার ব্যবস্থা হইয়াছে। 
তিনি মাকে এখানে কয়েকটি দিনের. জন্য 


দমদমে তিন দিন | আসিতে বিশেষ অনুরোধ জানাইয়াছিলেন। 
মা কলিকাতা হইতে সকাল বেলাই বাহির 


১৩ ~ 
Sri Sri রতন Collection, Varanasi 


CCO. In Public EBT ত্মান্নস্া্থী)। by eGangotri 


হইয়া উত্তরপাড়া চলিয়া গেলেন। সেখানে এক বাসায় মার আজ 
. ভোগের ব্যবস্থা ছিল। সেখান হইতে মা দমদম চলিয়া আসিলেন। 
আমাকে বিকাল বেলা কলিকাতা হইতে সোজা wiy করিয়া 
দমদম লইয়া আসা হইল। কলিকাতার পাট আজ Sta গেল। 
কন্যাগীঠের মেয়েদের মধ্যে অধিকাংশই আজ কাশী রওনা হইয়া গেল। 
স্বামী স্বতত্্ানন্মজীকে লইয়া কুসুম ব্রহ্মচারী রাঁজগীর চলিয়া গেল। 


২৮শে অক্টোবর, ১৯৫৫ 


মা এখানে বেশ একান্তেই আছেন। কলিকাতার চূড়ান্ত হৈ-চৈর 
পর এখানে কিছুটা বিশ্রাম হইতেছে। 

আজ বিকালে মা একবার কলিকাতা গেলেন। রাত্রে মৌনের 
পর ফিরিয়। আপিলেন। কোহিন্রদার বাসায় মার ভোগের ব্যবস্থা 
ছিল। 


২৯শে অক্টোবর, ১৯৫৫ 


আজ সকালের প্লেনে ভাইয়া Ay রওনা হইয়া গেলেন। AF- 
বেলা মার নির্দেশে আমিও বিদ্ধ্যাচল রওনা হইলাম। আমার সঙ্গে 
বেলু, জ্যোতি, পারুল, ঠাকুরমা, কমল ও পানু। স্টেশনে আসিয়! 
একটু বিভ্রাটের we হুইল । ঠাকুরমা ভীরের মধ্যে MF যে 
কোথায় হারাইয়া গেলেন তাহাকে আর কোনও ভাবেই খুজিয়া 
পাওয়া গেল না। ঠাকুরমার জন্য মনটা বিশেষ খারাপ হইয়া গেল। 
বৃদ্ধা কোথায় গেলেন কে জানে? | 


238 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


দ্বাদশ ভাগ 
CCO. In Public Domain. Digitization by eGangotri 


মা দমদমেই রহিয়! গেলেন। we দিনের মধ্যেই অন্তত্র যাওয়ার 
কথা। 


৩০শগে অক্টোবর, ১৯৫৫ 


আজ সকালে মোগলসরাইতে মামু ও সরোজ আমার সহিত 
দেখা করিতে আসিয়াছিল। কলিকাতায় স্বামীজীর নামে টেলিগ্রাম 
করাইয়! দিলাম ঠাকুরমার বিষয়ে | 

মির্জাপুর স্টেশনে প্রায় ১০টার পর আসিয়া পৌছিলাম। পটল 
কাশী হইতে mara লইয়া স্টেশনে উপস্থিত fal আমাকে 
সোজা বিষ্বযাচল আশ্রমে লইয়া গেল। উপস্থিত এখানে আমার 
কয়েকদিন থাকার কথা। পরে সংযম Ate উপলক্ষে দিল্লী যাওয়ার 
কথা আছে। 


১লা নভেম্বর, ১৯৫৫ 


আমি বিদ্ধাচলেই আছি। বিষ্ধ্যাচলের একটি পুরাতন ঘটনার 
কথা মনে পড়িয়া গেল। সম্ভবত ১৯৪৪৮ সনের কথা। মা 
antec আসিয়াছেন। frat হইতে ডাঃ 

বিন্ধাচলের পুরাতন ব্যাস কিছু আম মার জন্য পাঠাইয়াছিল। 
wi দুইটি আম মার জন্য পৃথক করিয়া রাখিয়া 
কাটিয়া দিয়াছি। এমন সময়ে মা দুইটি আসন্ত আম লইয়া একটি 


২১৫ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Publication by eGangotri 


কমলাকান্তকে. ও একটি বেলুকে * দিলেন তখনই খাইয়া! দেখিবার 
জন্য। বেলু একটু খাইতেই ম৷ জিদ্ঞাসা করিলেন__"কেমন আম?” 
আমটা.বোধ হয় একটু টকই ছিল। কিন্তু মা নিজের হাতে feai- 
ছেন তাই বেসু একটু Fewer করিতেছিল। পরে বলিল-_মন্দ aI” 
মা বলিলেন__-“টক বুঝি? দেত তোর আম হুতে এক টুকরা” 
এই বলিয়া মা মুখ হা করিলেন। বেলু অতি সঙ্কোঁচে মার মুখে 
নিজের সেই আম হইতে এক টুকরা দিতে বাধ্য হইল। কিন্তু নিজে 
প্রথম খাইয়া! সেই আম হইতেই একটু মাকে খাওয়ান হইয়াছে 
বলিয়া বেলুর মনে বড়ই ae চলিতেছিল। বেলু আস্তে আস্তে মাকে 
'বলিল__তে|মার এতটা স্বাভাবিক ভাবের লীলাতেই আমর! ভুলে 
যাই যে তুমি কে? তোমাকে চিনতে পারি না1” মাও আপন 
ভাবে বলিয়া উঠিলেন_“এর মধ্যেই চিনে নিতে হয়।” মা এত 
ake আস্তে বলিয়াছিলেন যে বেলু ছাড়া আর আমরা কেহই 
শুনিতে পাই নাই। বেলু আমাকে মার কথাটা বলা মাত্র আমি 
আনন্দের সহিত মাকে বলিলাম--“আমি এই কথা কিন্ত সকলকে 
বলিতেছি।» মা একটু হাসিয়া এই প্রসঙ্গ বন্ধ করার ভাবেই যেন 
বলিলেন__-“বেশত। বল্‌ গিয়া। আম চিনে নেবার sates হতে 
পারে | কিসের জন্য কি কথা হয়েছে কে জানে?” 


*শ্রীযুক্তা গুরুপ্রিয়া দেবীর কনিষ্ঠা of শ্রীমতী শান্তি দেবী। 
ইনি বহু বৎসর যাবৎ বিদ্ধাচল আশ্রমে একান্তে থাকিয়! সাধন-ভজন 
করিতেছেন। À 


২১৬ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domai ৭0০7 by eGangotri 
৫ই নভেম্বর, ১৯৫৫ 


আজ সকালে কাশী হইতে মনাদা, তাঁহার স্ত্রী ও কন্যা আগমনীকে 
লইয়া “আমার সন্দে দেখ! করিতে আগিয়াছেন। তিনি অসুস্থ শরীর 
লইয়াও আসিয়াছেন তাহাতে খুবই আনন্দ হইল। আমাকে তিনি 
বিশেষ গ্রীতির চক্ষে দেখেন। বিকালেই আবার মোটরে চলিয়া 
গেলেন। 


৭ই নভেম্বর, ১৯৫৫ 


এখানে আসিবার পর আজ বুনি ও স্বামীজীর পত্রে মার 
বিস্তারিত সংবাদ পাওয়া গেল। মা ৩০শে সকালে দমদম হইতে 
কলিকাতায় চলিয়া আসেন। সেই দিন দুপুরে 


দেওঘর ও রাজগীর 'কনকদাদার* বাসায় ভোগের ব্যবস্থা ছিল। 
হইয়া রাঁচি গমন । সেই দিনই আবার ৬লক্ীপুজা। তাই মা 


সন্ধ্যার পূর্বেই আমাদের বালীগঞ্জ আশ্রমে চলিয়। যান এবং রাত্রিট। 
সেখানেই থাকেন। ৩১শে সকালে তুফান এক্সপ্রেসে মা দেওঘর 
রওনা হইয়া যান। সেখানে বমপাস্‌ টাউনে আনরেন amA 
তাঁহার আশ্রমে একটি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মাকে বছ AA হইতেই 
Gata চেষ্টা করিতেছিলেন। যা এবং AT সকলেরই নাকি সেখানে 
বিশেষ ভাবে আদর যত্ন হইয়াছে। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে 
বিরাট উত্সব চলিতেছে। i 
₹ ৯ শীকনকেন্দ নাথ | বন্দ্যোপাধ্যায়, Asstt Commissioner of 
Income Tax (Retd)--ইনি শ্রীশ্রীমায়ের একজন পুরাতন Se | 


১৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


000. In PAAR PAR ation by eGangotri 


দেওঘরে প্রায় ২৪ ঘণ্টা মাত্র থাকিয়া মা ১লা বিকালেই 
রাঁজগীর রওনা হইয়া যান। দিনাজপুরের মহারাজা* মাকে নিজের 
গাড়ীতে জশিদি পৌঁছাইয়| দিয়া যান। এবার কলিকাতাতেই vert 
সময় তিনি মার প্রথম দর্শনলাভ করেন এবং একান্তে সাধন ভজন 
সম্বন্ধে কথাও বলেন। মহারাজা. খুবই ধাশ্মিক এবং সৎস্বভাবের। 
পাকিস্তান যাওয়ার পর তিনি অধিকাংশ সময় কলিকাতায় ও 
দেওঘরের বাড়ীতেই থাকেন। 


রাজগীরে গুনিলাম স্থানীয় sear মার অভ্যর্থনার জন্য বিশেষ 
" ব্যবস্থা করিয়াছিলেন। আশ্রমের বাগান নাকি খুবই সুন্দর হইয়াছে | 
মা সেখানে বিশ্রামেই আছেন। প্রায় প্রতাহই নাকি আশ্রমে মার 
বিশেষ ভোগের ব্যবস্থা হইতেছে । aaia এখন বেশ ঠাণ্ডা তাই 
মা এখন পর্যন্ত কুণ্ডে স্থান করিতে যান নাই। 


গুনিলাম আগমী কাঁল মার মোটরে বাচি যাওয়ার কথা। 
এখানে বোধ হয় ১৫ই নাগাদ আসিয়া পৌছিবেন। দিদিমা ও স্বামী 
স্বতন্দ্রানন্দজী কাশী ফিরিয়া আসিয়াছেন। 


আজ ২৩ দিন যাবৎ আমার শরীরটা ভাল যাইতেছে all জর 
প্রতাহই সন্ধ্যার দিকে হইতেছে। (সেই সঙ্গে অনল, অরুচি এবং 


* ৬মহারাজ জগদীশ নাথ রায়, এফ, আর, এস, এ ইনি বহু 
বৎসর ভারতীয় কাউন্সিল অব egaa মেম্বার ছিলেন। বাংলা 
দেশের প্রাচীন জমিদারদের মধ্যে ইনি একজন অন্যতম ছিলেন | 


১৮ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


[দশ ভা 
CCO. In Public Domain D ation by eGangotri 


বমির ভাবও আছে। সমস্ত শরীরে একটা বিশেষ অস্থিরতা ও 
afaa ভাব। 


১১ই নভেম্বর, ১৯৫৫ 


আজ খুব ভোরে কাশী হইতে হঠা কমল আধিয়া হাজির। 
বলিল মা নাকি রাঁচি পৌছিয়া ফোন করাইয়াছেন যে আমি যেন 
আগামী কালের মধ্যেই দিল্লী রওনা হইয়া যাই এবং সেখানে গিয়া 
ডাঃ বলরামের চিকিৎসা করি। হঠাৎ এই সংবাদ পাইয়াত আমি 
অবাক হইলাম । সম্ভবত আমার শরীর খারাপের সংবাদ পাইয়াই 
মা এইরূপ নির্দেশ দিয়াছেন। 

একটু পরে স্বামীজীর টেলিগ্রামও আসিল যে মা আমাকে 
রবিবার দিন দিল্লী গৌছিয়া ডাঃ সেনের বাড়ীতে উঠিতে বলিয়াছেন। 

বুনির চিঠিও আধিয়াছে। মা ৮ই বিকালে রাজগীর হইতে 
পাটনা আসিয়া নগেনদাদার*্গ বাড়ীতে কিছু সময় থাকিয়া রাত্রির 
গাড়ীতে রাচি রওনা হইয়া গিয়াছেন। মার শরীরটা ভাল 

না। 

এ পুরাতন ভক্ত উপেনবাবু সন্ত্রীক এখানে বেড়াইতে 


আসিয়াছিলেন। কিছু দিন ধরিয়াই অস্থন্থ ছিলেন। আজ দুপুরে 
হঠাৎ মারা গিয়াছেন। এখানে তাঁহাদের পরিচিত কেহই বিশেষ নাই। 


৯ Bama বকসী, 1. C. 5._ইনি বিহারে একজন উচ্চ 
ong বাঙ্গকর্মচারী ছিলেন | বর্তমানে পাটনাতে ব্যারিষ্টার ৷ 


২১৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Panta ton by eGangotri 


সেই জন্য আশ্রম হইতে কমলাকান্ত ও পানুকে সৎকারের বাবস্থার 
জন্য পাঠাইয়! দিলাম । : দাঁহকাধ্য সম্পন্ন করিয়া তাহারা রাত্রি প্রায় 
দেড়টার পর ফিরিয়া আসিল। 


১২ই নভেম্বর, ১৯৫৫ 


মার নির্দেশ মত আমি বেল! ১টা সময় মির্জাপুর আসিয়া দিল্লী 
এক্সপ্রেসে রওনা হইলাম। MARZ সব ব্যবস্থা করিয়া আমাকে লইয়া 
চলিল। মার খেয়ালে সব ব্যবস্থাই সুন্দর মত হইয়া গেল। 
এলাহাবাদ হইতে cate আমার সঙ্গে চলিল। তাহাকে বিদ্ধ্যাচল হইতেই 
ফোন করিয়া দেওয়া হইয়াছিল | 


১৩ই নভেম্বর, ১৯৫৫ 


' ভোরবেলা দিল্লী আসিয়া পৌছিলাম। ষ্টেশনে পঙ্কজদা, ডাঃ 
বলরাম এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমাকে SPLA 
করিয়া সোজা ডাঃ সেনের বাড়ীতে লইয়। আসিল। 


SUZ নভেম্বর, ১৯৫৫ 


আজ দুপুরে পরমানন্দ স্বামীজী কাশী হইতে আপিয়া পৌঁছিলেন। 
সঙ্গে মা পুষ্পকেও পাঠইয়া দিয়াছেন. শুনিলাম মা গত কালই 
কাশী আসিয়া পৌছিয়াছেন। গতকাল অন্নকূট ছিল। 


Sri Sri Anandamay®é Ashram Collection, Varanasi 


Y 


CCO. In Public Domalf*bififilation by eGangotri 


স্বামীজীর নিকট হইতে মার সংবাদ বিস্তারিত জানিতে 
পারিলাম। কালী পুজার দিন রাচি আশ্রমে এবার অষ্টধাতুর 
নৃতন কালীমৃত্তি প্রতিষ্ঠা হইয়াছে। মৃত্তি 
রাচি আশ্রমে কালী নাকি অত সুন্দর ও জীবন্ত হইয়াছে। 
afe afè! | বানাইয়ছেন কলিকাতার নিতাই পাল। 
বন্দাবনের ্রীন্রীগৌরনিতাইর yfas তিনিই বানাইয়াছিলেন। 
van পুজার সময়ের একটি অপূর্ব ঘটনার কথাও ATS 
বলিলেন। দেবীর প্রাণ প্রতিষ্ঠা হইতেছে। মন্দিরের ভিতরে FRI 
্র্ষচারী মন্ত্র পাঠ করিতেছিল। m একমাত্র ভিতরে আছেন। . 
gai দেবীর চিবুক স্পর্শ করিয়া পরে ga স্পর্শ করিয়া প্রাণ 
প্রতিষ্ঠার কাজ সপ্ূর্ণ করিতেছে মাও gare স্পর্শ করিয়া 
আছেন। মা Bae বলিলেন__“চোখ বুজে ভাবনা কর দেবী 
প্রাণবন্ত সাক্ষাৎ সম্মুখে দাড়িয়ে 1” একটু পরেই আবার বলিলেন_- 
“ঞ দেখ, দেবীর গলার হার কেমন দুলছে” FAVS চোখ 
খুলিয়া সত্যই দেখিল যে দেবীর বুকের উপর লকেট বেশ ছুলিতেছে। 
পরে বাটুদাও ঘরে আসিয়া তাহা দেখিলেন। এই ব্যাপারে সকলেই 
বিস্ময়ে অভিভূত না হইয়া পারিল না। দেবীর কি অপূর্ব 
লীলা! 
আগামী ২২শে হইতে এখানে কালী বাড়ীতে সংযম সপ্তাহ. 
মহাব্রত আরম্ভ হইবার কথা। দিল্লীর ভক্তদের আগ্রহে এবার 
ANSE সপ্তাহের ব্যবস্থা হইয়াছে। মা খুব সম্ভবতঃ ২০শে সকালে 
এখানে আসিয়। পৌছিবেন। যোগীভাই সংযম সপ্তাহ উপলক্ষে আজ 
বিকালে সোলন হইতে আসিয়া পৌছিলেন। আমার . নিকটে 


Sri Sri Anandamayee Ashyan) Collection, Varanasi 


600. In Public Domain. Digitization by eGangotri 
Qax আনন্দময়ী 


জলখাবার ইত্যাদি খাইয়া fae মন্দির ধর্্মশালায় চলিয়া 'গেলেন। 
অধিকাংশ ভক্তদের থাকার ব্যবস্থা সেখানেই কর! হইয়াছে শুনিলাম। 
ংযম সপ্তাহের সমস্ত ভার প্রায় নারায়ণ দাসজীর* উপর। কিন্ত 
তিনি নাকি হরিবাবার নির্দেশে হোসিরারপুর রওনা হইয়া গিয়াছেন। 
তাই এখানে কাজের খুবই অসুবিধা হইতেছে। ANA এখানে 
পৌছিয়াই তাঁহার নিকট টেলিগ্রাম করিয়া দিলেন aga চলিয়া 
আসার জন্য | 


২০শে নভেম্বর, ১৯৫৫ 


আজ খুব ভোরে মা Raa হইয়া এখানে আসিয়া 
C পৌছিলেন। ষ্টেশনে বহু লে মার 
কাশী ও Raia হইয়া RET LED ee ASE 
মার feat আগমন | অভ্যর্থনার জন্য উপস্থিত ছিলেন। মা 
ট্রেশন হইতে আমার কাছে আসিয়। 

বসিয়া কালীবাড়ীতে চলিয়া গেলেন। | 
বিকাল বেলা মা stata নিকট আসিয়া অনেকক্ষণ বসিলেন। 
সন্ধ্যার পর বদ্ধে হইতে ভাইয়ার স্ত্রী লীলাবেন ও মেয়ে yaaa 

আসিয়া পৌঁছিল। 


* রায়বাহাছুর নারায়ণ দাস-_ইনি একজন Retired Executive 
Engineer.—অতি ধর্মপ্রাণ ও ASIS বিশিষ্ট। উপস্থিত আমাদের 
দিল্লী আশ্রমের প্রেসিডেন্ট | : 


Sri Sri Anandamayge,Ashram Collection, Varanasi 


000. In Public Doni D@jtization by eGangotri 
Keal নভেম্বর, ১৯৫৫ 


মার নির্দেশে আজ সক্কানেই আমাকে কালীবাড়ীতে AA 
RN লইয়া আসা হইল। অব্ধৃতগ্জী গতকাল রাত্রেই দিল্লীতে 
আসিয়াছেন। আমি রওনা হইয়া আসার পর তিনি ডাক্তার সেনের 
বাসায় চলিয়া গেলেন। 

শ্রীহরিবাবাজীও আজ দুপুরে হোসিয়ারপুর হইতে আসিয়া 
পৌছিলেন। Fh সাহেব তাহাকে নিজে মোটরে লইয়া আসিয়াছেন। 
গুনিলাম হরিবাবার গুরুস্থানে আশ্রম বানান হইতেছে। সেইজন্য 
তাহাকে আগামী কালই চলিয়া যাইতে হইবে। আমার ঘরে বসিয়া 
এই সম্পর্কে মার সম্মুখে অনেক কথাবার্তা হইল। সকলেই বিশেব 
ভাবে আশ। করিয়। গাছে যে ইরিবাবা সপ্তাহে অবশ্যই উপস্থিত 
থাকিবেন। অবধৃতজ্জী বারবার অনুরোধ করিতেছিলেন ম! যাহাতে 
কিছু বলেন। কিন্তু মা বলেন_মহাত্মারা স্বতন্ত্র? সুতরাং ম! 
শুধু বলিলেন_প্পিতাজীর যাহাতে আনন্দ? 

উপস্থিত কিছুই স্থির হইল না। হরিবাবাজী আদিত্য নারায়ণজীর 
বাসায় চলিয়া গেলেন  সন্ধ/াবেলা বিড়লা মন্দিরের গীতাভবনে 
হুরিবাবাজীর কীর্তনের ব্যবস্থা হইয়াছে। মা প্রায় দশটা নাগাদ 
সংসঙ্গক হইতে ফিরিলেন। 


২২শে নভেম্বর, ১৯৫৫ 
আজ ভোরেই হরিবাবাজী চণ্রিয়া যাইতেছেন। মাও ভোর 


Sri Sri Anandamayee Ashę®Ñ?Collection, Varanasi 


CCO. In Public শ্রীশ্রী আর by eGangotri 


চারটার সময় উঠিয়া আদিত্য নারায়ণজীর বাসায় গিয়া হরিবাবাজীকে 
রওনা করাইয়া দিয়া আসিলেন। মার শরীর ভাল না-_অল্প অল্প 
Bis আছে। তবু মার দিক দিয়া কোনও ভাবেই ক্রটী হওয়ার উপায় 
নাই। বর্শা সাহেবই হরিবাবাজীকে লইয়৷ হোসিয়ারপুর রওনা হইয়। 
গেলেন | 
CUR সকাল -হইতে সংযম সপ্তাহের প্রারস্ত। প্রোগ্রাম মোটামুটি 
গত বৎসরের DAS রাখা হইয়াছে। কিন্তু ব্রতীদের সংখ্যা aca হইতে 
ৃ অনেক কম মনে হইতেছে। May রাজা- 
দিল্লী কালীবাড়ীতে মহারাজারা প্রায় সকলেই এবার অসিয়া 
চট IUR যোগ দিরাছেন। বিশেষ ভোগ বিলাসের 
মধ্যেও মানব হইয়া সংযম সপ্তাহের সমস্ত বিধিনিষেধ তাহার! যে ভাবে 
নিষ্ঠার সহিত পালন করিয়া যান তাহা দেখিলে সত্যই অবাক হইতে 
হয়। সাধারণ গৃহস্থাশ্রমীদের মধ্যে তাহারা সত্যই আদর্শ স্থাপন 
করিতেছেন। সংযম সপ্তাহের প্রভাবে অনেকের জীবনেই আমুল 
পরিবর্তন আসিয়াছে। যাহার! পূর্বে এক ঘণ্টাও চা-সিগারেট না 
খাইয়া থাকিতে পারিতেন না তাহাদের মধ্যে অনেকেই তাহা চিরতরে 
বদ্ধ করিয়া দিয়াছেন। সংযমের উপযোগিতা বহু লোকেই মৰ্ম্মে wes 
. উপলব্ধি করিতেছেন। যোগীভাইর মনে প্রথম হইতেই এইরূপ সদিচ্ছা 
ছিল যে সংযম সপ্তাহে যোগদান করিয়া যদি কয়েকজন ভক্তের 
জীবনও পরিবন্তিত হয় তবেই ইহার Gory সার্থক হইবে। যাহাদের 
পক্ষে বাড়ীতে afin আধ ঘণ্টাও ধ্যানজপে নিয়োগ করা দুঃসাধ্য 
তাহারা কাজকর্ম্ম হইতে ছুটি লইয়া ঘণ্টার পর i মাতৃ সমক্ষে 
ধ্যান-জপে . মন দিবার চেষ্টা করিতেছেন 1 মায়ের উপস্থিতিতে সকলের 


Sri Sri Anandamayee Askramh Collection, Varanasi 


CCO. In Public Dat BAitization by eGangotri 


' মনে এক অপূর্ব আনন্দের স্রোত বহিয়া যায়। সংযম সপ্তাহের 
আনন্দ তাই যাহারা আদ্বাদন না করিয়াছেন তাঁহাদের পক্ষে অনুভব 
কর! কঠিন। 

নিউদিল্লী কালীবাড়ীর বাগানের মধ্যে বিশাল প্যাগ্ডাল বানাইয়া 
সংযম সপ্তাহের আয়োজন করা হইয়াছে । মা এবং মেয়েদের থাকার 
ব্যবস্থা কালীবাড়ীর ধর্ম্মশালায় হইয়াছে। সাধুরা আছেন অধিকাংশই 
fava saata | 


২৯শে নভেম্বর, ১৯৫৫ 


" গতকাল সংযম সপ্তাহ বেশ ভালমত সম্পন্ন হইয়া গিয়াছে। 
শ্রীহরিবাবা হঠাৎ চলিয়া যাওয়াতে সপ্তাহের প্রোগ্রামে কিছু অদল- 
বদল অনিবাধ্য হইয়া পড়িরাছিল। অব্ধৃতজীর মদে পরামর্শ করিয়া 
স্থানীয় কয়েকজন বড় বড় মহান্মাদের আহ্বান করিয়া নিয়া আসা 
'হইয়াছিল। তাহা ছাড়। বন্ধে হইতে স্বামী রুষ্ণাননজী, বিজ্ঞানানন্দজী, 
গঙ্গোত্রীর স্বামী স্বানন্দজী, বৃন্দাবন হইতে স্বামী চক্রপাণীজী, স্বামী 
qoan, কলিকাতা হইতে শ্রীযোগেশ aaa! প্রভৃতি 
অনেকেই আপিয়। একে একে লপন্মিলিত হইয়াছিলেন। স্থানীয় 
মহাত্মাদের মধ্যে শ্রীশ্রী১০৮ গদ্দেশ্বরানন্দজী, স্বামী সর্ববানন্দজী, স্বামী 
england, স্বামী প্রকাশানন্দজী, গোস্বামী গনেশ দত্তজী প্রভৃতি 
অন্যতম ছিলেন। তাঁহার! সকলেই সপ্তাহের প্রোগ্রামে অংশ গ্রহণ 
করিয়াছিলেন | রঃ 

আজ এখানে অখণ্ড কীর্তন চলিতেছে। নারায়ণ দাসজীর 


১৫ Sri Sri Anandamayee Astf#am Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


শ্রপ্রীমা আনন্দময়ী 


আগ্রহে বিড়ল! মন্দিরের গীতা ভবনেই Aaa ব্যবস্থা হইয়াছে | 
গতকাল রাত্রে অধিবাস হইয়া গিয়াছে। কালীবাড়ীর ANA 
মেয়েরা সকলে মিলিয়। সারা রাত্রি মহানন্দে কীন্তন চালাইয়াছে। 

খুব ভোরে মা fm Ga কীর্ভনে যোগ দিয়াছিলেন। মেয়েদের 
কীর্তন সমাপ্ত হইলে ছেলেরা আরম্ভ করিয়া গীতা ভবনে fim কীর্তন 
চলিতে লাগিল। মা বেলা দশটা নাগাদ কিছুক্ষণের aa গীতা- 
ভবনে গিয়াছিলেন। সেখান হইতে মা কুপালদের* বাড়ী za 
কালীবাড়ীতে ফিরিয়। আসিলেন। 

বিকালে মা Aa গিয়া আবার সকলের মধ্যে বসিলেন। 
আজ চন্দগ্রহণ উপলক্ষেও বিশেষ কীর্ভনের ব্যবশ্থা হইয়াছিল । মা 
নিজেও অনেকক্ষণ গান করিলেন। 


আজ সকালে মা কালীবাড়ীর পাট উঠাইরা দিয় আশ্রমে চলিয়া 
এগলেন। আমিও এ সময়েই পুনরায় ডাঃ সেনের বাড়ীতে চলিয়। 
আসিলাম। অতিথি অভ্যাগতেরাও একে একে সব geal হইয়া 
যাইতেছে। দিল্লীতে মার কতদিন থাক। হইবে তাহা এখনও ঠিক 
নাই। তবু আশ্রমে মার কিছুটা বিএম হইবে। 


* স্যার দাতার সিংএর কন্যা শ্রীমতী কপাল কৌর। মেয়েটি 
খুবই wae বংশের। মাকে দর্শন করিবার পর চাকুরী ছাড়িয়া দিয়া 
+ একটি মাত্র মেয়েকে লইয়া আশ্রমবাস করিতেছে। 


Sri Sri Anandamayee Asn Collection, Varanasi 


. COCO. In Public Dont Alzation by eGangotr 
sal ডিসেম্বর, ১৯৫৫ 


মা এই কয় দিন আশ্রমেই ছিলেন। দিনে একবার করিয়া 
আমার নিকট কিছু সময় বলিয়া আবার চলিয়া যাইতেন। "আজ 
ভোরে Pada রাজমাতার মোটরে m বৃন্দাবন রওন। হইয়া গেলেন। 
আমি দিলীতেই রহিলাম। 

রাত্রেই বৃন্দাবন হইতে বুনি, উদাস ও fa ফিরিয়া আসিল। 
শুনিলাম মা আগামী কালই সন্ধ্যার পূর্বে fa কিরিয়া 
আসিবেন। 


৬ই ডিসেম্বর, ১৯৫৫ 


আজ দুপুরে বেলা তিনটা নাগাদ মা হঠাৎ আসিয়। উপস্থিত | 

গুনিলাম Bda মহারাণী মার দর্শনের জন্য গিয়াছিলেন। তিনি 
Gan sfata সময় মা তাহার সঙ্গেই চলিয়া আসেন। 

বিকালে গোয়ালিওরের মহারাণী ও টিহরীর রাজমাতা প্রভৃতি 
অনেকেই মার দর্শনের জন্য আসিলেন। বন্বে হইতে ডাঃ শেঠ এবং 
তাহার স্ত্রী ও ভগ্নী আসিয়াছেন। তীহারাও মার দর্শনের জন্য 
' আসিয়াছিলেন। মা সন্ধ্যার পর কালকাঞজ্জী আশ্রমে ফিরিয়া! গেলেন। 


এই ডিসেম্বর, ১৯৫৫ 


esi কাল মার কাশী রওনা হইবার কথা। তাই আজই 
একদল সোজা বিদ্ব্যাচল চলিয়। যাইতেছে। 


Sri Sri Anandamayee টা Collection, Varanasi 


CCO. In Public Daan eens gy by eGangotri 


বিকাল পাঁচটার সময় ভারত সরকারের মন্ত্রী কেশব দত্ত মালবা 
ও তাহার at মাকে তাঁহাদের বাসায় কিছু সময়ের. সন্ত লইয়া! যান । 
তাহার স্ত্রী এবারই মার দর্শন পাওয়ার পর হইতে মার প্রতি বিশে 
অনুরক্ত হইয়| পড়িয়াছেন। তাহাদের বাড়ীতে মার দর্শনের জন্য 
Aye গোবিন্দ বল্লভ পন্থ এবং ডা; কৈলাশনাথ কাটজুরও 'আসিবার 
কথা ছিল। fee শুনিলাম শেষ পধ্যন্ত তাহারা আসিয়। পৌছিতে 
পারেন নাই। অবশ্য অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত 
ছিলেন। মালব্যজীর বাসায় মার বিশ্যেভীবে অভার্থনার বাবস্থা 
হইয়াছিল | 

সেখান হইতে যাকে ডাঃ রাধ।কৃষ্ণণের বাস।য় লইয়া যাওয়া হয়। 
ডাঃ রাধাকুষ্ণণ মাকে ইতিপূর্বের অনেকবার দর্শন করিয়াছেন। মার 

প্রতি তাহার যথেষ্ঠ ভক্তি ও alata প্রকাশ 

ডাঃ রাধাকষ্ণণের দেখা যায়। দীর্ঘদিন পরে তিনি মাকে 

মাএ! নিকটে পাইয়া আর যেন ছাড়িতেই চান না। 

পাশে একটি চেয়ারে মাকে বসাইয়া তিনি মার সম্বন্ধে অনেক কিছু 

বলিতেছিলেন। মার ace টিহরীর রাজমাতা এবং গোলনের রাজা 
সাহেবও ( যোগীভাই ) ছিলেন। 

a সন্ধার পর আমার এখানে আসিয়া পৌছিলেন; গোয়ালিওরের 
মহারাণী সাহেবা মা আসিবার AA হইতেই বসিয়াছিলেন। তিনি 
মার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িঘাছেন। নিত্য মার কাছে 
তাহার আসা চাই-ই। আজ ত দুইবার আসিয়াছেন। ডাক্তার শেঠ 
এবং বলরামজীও আসিয়াছিলেন। 

রাত্রি আটটার পর মা কালকাজী আশ্রমে ফিরিয়া গেলেন । আর 


Sri Sri Anandamayee /২512% Collection, Varanasi 


CCO. In Public Doma BigHlzbtion by eGangotri 


সকলে চলিয়া গিয়াছে তাই আজ afers মার নিকটে শুধু উদাস, 
পরমানন্দ স্বামী ও পান্থ রহিল। 


ve ডিসেম্বর, ১৯৫৫ 


সকালে প্রায় দশটা নাগাদ মা আমার নিকট আসিলেন। 
শুনিলাম গত রাত্রে শ্রীযুক্ত কেশব্দত্ত মালব্যজীর স্ত্রী মার কাছে 
আশ্রমে গিয়া কথা বলিয়াছিলেন। ইতিমধ্যে একদিন পাকিস্তানের 
High Commissioner রাজা গজনকর আলি খানও মার দর্শনের জন্য 
আশ্রমে গিয়াছিলেন। তিনি মার নিকট ইতিপুর্কোও বহুবার 
আসিয়।ছেন।: রাজাসাহেব বিশেষ অমায়িক agfa এবং মার প্রতিও 
যথেষ্ঠ ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি মুসলমান এবং বিশেষতঃ 
পাকিস্তানের রাজদূত হইয়াও যে মার নিকট প্রায়ই আসেন তাহাতে 
অনেকেই অবাক হইয়া যান। 
মা বিকাল ঠিক গাচটায় ষ্টেশন অভিমুখে রওনা হইয়া গেলেন। 
মার ace পরমানন্দ স্বামীজী, বুনি, উদাস, 
কাঁশীতে প্রত্যাবর্তন । Ae ব্রহ্মচারী প্রভৃতি কয়েকজন যাইতেছে। 
মার কাশীতে ২১ দিন মাত্র থাকিয়াই 


বিদ্ধ্যাচল যাওয়ায় Fai | 


১২ই ডিসেম্বর, ১৯৫৫ 
আজ কাশী হইতে পরমানন্দজীর দুইখানি পত্র একত্রে পাইলাম | 


২২৯ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


১1৮ by eGangotri 


CCO. In Public Doga ig Digit gitzatiog 


মা কাশীতে বেশ ভালমত পৌঁছিয়াছিলেন তবে গাড়ী প্রায় দুই ঘণ্টার 
উপর লেট ছিল। গতকাল বিকালে মা বোধ হয় RWA গিয়াছেন। 
কাশীতে হঠাৎ ঠাণ্ডা লাগিয়। মার শরীরটা একটু খারাপ হইয়াছে। 
aq জর ভাবও আছে। ; 


১৩ই ডিসেম্বর, ১৯৫৫ 


কাশী হইতে কমল ব্রক্ষচারী আজ আশ্রমের কাজে এখানে 
আসিয়াছে। আশ্রমের ঘাট মেরামত সম্বন্ধে সরকারের সহিত ৩৪ 
বৎসর যাবংই কথাবার্তা চলিতেছে । ঘাট বানাইবার জন্য আমি 
অতি কষ্টে ১৩০১০০০২ সংগ্রহ করিয়া সরকারকে : দিয়াছিলাম | 
সরকারের পক্ষ হইতেও অনুরূপ টাকা খরচ হইবার কথা ছিল। 
কিন্তু কিছুই লাভ হয় নাই। যাহা কিছু কাজ হইয়াছিল sta 
প্রায় সবই wis ধুইয় গিয়াছে aa সঙ্গে আশ্রমের বাড়ীরও সবিশেষ 
ক্ষতি হইয়াছে। ডাঃ পাশ্নালালজী ও তাঁহার জামাতা গোবিন্দ- 
নারায়ণজীর বিশেষ সহায়তায় সরকারের নিকট হইতে আমার দেওয়া 
টাকা ফেরৎ পাওয়া সম্ভব হইয়াছে। ভবিষ্যতে আশ্রমের কাজে উহা 
বিশেষভাবে সাহায্যে আসিবে | 


১৫ই ডিসেম্বর, ১৯৫৫ 


কাশী হইতে বুনির পত্রে জানিলাম যে মা haz উপলক্ষে 
গত ১৪ই বিকালে আবার কাশী ফিরিয়া আসিয়াছেন। 


Sri Sri Anandamayee Ashraf Collection, Varanasi 


a 


দ্বাদশ ভাগ 
CCO. In Public Domain. Digitization by eGangotri 


মার শরীরটা পূর্ববাপেক্ষা ভাল। প্রমানন্দ দ্বামীজী Ffei 
একদিনের জন্য কলিকাতা গিয়াছিলেন। কলিকাতা আশ্রমের জন্য 
একটি নৃতন জমি ও বাড়ী লওয়ার কথা চলিতেছে। স্বামীজী 
তাহাই দেখিতে গিয়াছিলেন। 
সন্ধ্যাবেল। গোয়/লিওরের মহারাণী সাহেবা আরও কয়েকজনকে 
meq লইয়া আমার অন্দে দেখ! করিতে আসিয়াছিলেন! মহারাণীর 
্বভাবটি খুবই মধুর-_বেশ হাগিখুমী । আধ্যাত্মিক দিকেও বেশ রুচি 
দেখা যায়। 
gi গ্রহণ উৎসব এবার মার উপস্থিতিতে নাকি বেশ বিরাটভাবে 
অনুষ্ঠিত হইয়াছে। চার ঘণ্টা অখণ্ড জপ, হবন ও কীর্তনের ব্যবস্থা 
করা হইয়াছিল। মাও খুব AG 
কাশীতে HALA করিয়াছেন। কুপালের ভাই মহেন্দ্রপাল মার 
উৎসব ৷ সন্লেই আছে। সে নাকি মার অনেক 
গান রেকর্ড করিয়াছে। গ্রহণের পর মা নিজে গিয়া সকলের 
ma গলায় স্নান করিয়াছেন। তাহার পরে qaja উপরের ছাদে 
সকলকে নিয়া মা খাইতে বসেন। সকলেই মহানন্দে মার প্রসাদ 
পাইয়াছে। 
গুনিলাম গ্রহণ সম্বন্ধে কাণীর পণ্ডিতের! নাকি বিধান দিয়াছেন 
যে ভোগের জিনিষপত্র মন্দিরের দ্বার Fa করিয়া রাখিলে আর 
গ্রহণের সময়ে তাহা নষ্ট হয় না। নিত্য ভোগ গ্রহণ নাকি কোনও 
ভাবেই বন্ধ করা হয় না এবং gave হয় না। এবার আশ্রমেও 


“eat মন্দিরে তাই এই ভাবেই ভোগ ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা 


হুইয়াছে। 


২৩১ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


ওমায়ের দিল্লী আগমন। 


CCO. In Public DARANI Diii) by eGangotri 


একটি ছুঃসংবাদে মনটি বড়ই খারাপ হইয়া গেল। গুনিলাম গত 
১১ই রাত্রে কলিকাতায়__নলিনী দাদার 
১৮ বৎসরের একটি ছেলে বাসের নীচে 
চাঁপা পড়িয়া মারা গিয়াছে। মা বৃদ্ধ ও 
শোকার্ত পিতা-মাতাকে অনেক ale দিয়া দীর্ঘ এক চিঠি 
লেখাইয়াছেন। 


ডাঃ নলিনী ব্ৰহ্মের* 
পুত্রের মৃত্যু ৷ 


১৭ই ডিসেম্বর, ১৯৫৫ 


আজ বেলা প্রায় ১২টা নাগাদ মা হঠাৎ কাশী হইতে আসিয়া 
দিললীতে উপস্থিত হইলেন। সঙ্গে স্বামী পরমানন্দজী ও গোপালের মা। 
গুনিলাম হরিবাবাজী হোসিয়ারপুরে খুবই 
অস্ুস্থ। মধ্যে অবস্থা একটু খারাঁপই হইয়া- 
ছিল। মার দুপুরেই হোসিয়।রপুর রওনা 
হওয়ার কথা হইয়াছিল। পরে স্থির হইল যে রাত্রির গাড়ীতে 
যাইবেন। এক হিসাবে ভালই হইল। সন্ধ্যাবেলা চণ্ডীগড় হইতে 
বন্মা সাহেরের ফোন আসিল যে আজ বিকালে হরিবাবাকে অমুতসর 
হাসপাতালে লইয়া যাওয়া হইয়াছে। অমৃতসরে মার থাকিবার 
কোনও উপযুক্ত স্থান আমাদের জানা নাই। তাই কথা হইল যে 
মা জলন্ধরে নামিয়া সেখান হইতে মোটরে অমৃতসর যাইবেন। 


হরিবাবাজীর অসুস্থতা 


*গ্রীতীয়ায়ের একনিষ্ঠ ভক্ত ৬ডাঃ নলিনী কুমার ay, এম, এ, পি 


21275 
এইচ, ডি। ইনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজের দর্শন শাস্ত্রে 
একজন খ্যাতনামা অধ্যাপক ছিলেন৷ 


২৩২ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


ৃ ales ভাগ, A 
CCO. In Public Domain. Digitization by eGangotri 


রাত্রি সাড়ে নয়টায় saa মেলে মা রওনা হইয়! গেলেন। 
এত অল্প সময়ের মধো fastest পাওয়া Northern Railway 
General Manager Sige কৌল সাহেবের চেষ্টাতেই সম্ভব 
হইয়াছে। স্টেশনেও তাঁহার সেক্রেটারী এবং আরও অনেকে উপস্থিত 
ছিলেন। টিহ্রীর মহারাজা-মহারাণী ও যোগীভাইও মাকে গাড়ীতে 
তুলিয়া দিবার জন্য গিয়াছিলেন। 


১৮ই ডিসেম্বর, ১৯৫৫ 


মা অমৃতসরে কখন পৌঁছিলেন, কোথায় গেলেন, হুরিবাবা কেমন 
আছেন এইসব কথাই, আমরা afin ভাবিতেছি এমন সময় দুপুরে 
অমুতসর হইতে স্বামীজী ফোনে বলিলেন 
যে আঙ্জই বিকালে হরিবাবাকে সঙ্গে লইয়া 
মা প্লেনে আসিতেছেন। হরিবাবার জন্য 
যেন সব ব্যবস্থা ঠিক থাকে। ফোনে 
ংবাদ পাওয়া মাত্র বিশেষভাবে তাড়াহুড়া করিয়া মার ঘর ও আমার 
ঘরটি খালি করিয়া দেওয়া হইল। আমি ডাক্তার বাবুর মূল বাড়ীতে 
চলিয়া গেলাম। পানু কোনও ভাবে এইসব ব্যবস্থা করিয়া Airports 
চলিয়া গেল। 

প্রায় সন্ধ্যা ছয়টা নাগাদ হরিবাবাকে লইয়া মা ও পরমানন্দ 
স্বামীজী আসিয়া পৌছিলেন। শুনিলাম আজ ভোরে জলন্ধর পৌছিয়া 
মা সোজা সাবিত্রী দেবী আশ্রমে চলিয়া যান। সেখানে মার জন্য 
পৃথক ব্যবস্থা করাই আছে। হঠাৎ মাকে পাইয়া সকলেই বিশেষ 


' অমৃতসর গিয়া 
হরিবাবাকে 
প্লেনে আনা | 


২৩৩ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


0600. In Publi i igitizat i 
n Public লীন eee by eGangotri 


আনন্দিত হইল। সেখানে সামান্য একটু হাত-মুখ ধুইয়াই মা 
মোঁটরে অমৃতসর রওনা হইলেন, গোপালের মাকে জলন্ধারেই বাখিয়। 
যাওয়। হয় মার জন্য রান্না করিয়া রাখিবে afm অমুতসর হাস- 
পাতালে পৌঁছিয়। মা দেখেন হরিবাবা সেখানে খুবই কষ্ট পাইতেছেন 
_চিকিৎসারও কোনও ভাল ব্যবস্থা নাই। তখনই হরিবাবার সঙ্গে 
কথা বলিয়া দিল্লী আসা ঠিক হয়। ঘটনাচক্রে প্লেনেও তিনটি সিট 
পাওয়া গেল। মা আর জলন্ধরে ফিরিলেন না। জিনিষ-পত্র এবং 
খাওয়ার জিনিষ সবই সেখানে পড়িয়া রহিল। কুপালকে তাই মা 
বলিয়া আসিয়াছেন যে সে যেন গোপালের মা এবং জিনিষ-পত্র সব 
azg ট্রেণে আসে। 

মা আমাকে 'আসিয়াই বলিলেন-_দদিদ্দি, এবার উড়তে শেখা 
গেল। পাখি কখন কোন দিকে উড়ে যাবে।” মাঁ-ত খুব হাসিতে- 
ছেন। কিন্ত মার এই জাতীয় কথা শুনিলেই আমার ভয়ে বুক 
শুকাইয়া যায়। 

যাক, হরিবাবাকে আনিয়া মার ঘরে মারই খাটের উপর শোয়াইয়া 
দেওয়া হইল। মারত আর থাকার জায়গা নাই mi বাহিরে Stota 
মধ্যে একটা চেয়ারে বসিয়া রহিলেন। হরিবাবার চিকিৎসার জন্য 
ডাঃ বলরামজী এবং একজন বড় হোমিওপ্যাথিক ডাক্তারকে ডাকা 
gal তিনি উধধ দিয়া গেলেন। ডাঃ বলরাম এদিকে ক্যাপিটার 
দিয়া প্রস্তাব করাইবার ব্যবস্থা করিতে লাগিলেন। 

রাত্রে কোথায় ম! থাঁকিবেন তাহা লইয়া বিশেষ চিন্তিত হইলাম | 
একবার কথা হইল মা মাশ্রমে চলিয়৷ যাইবেন। আবার কথা হইল 
পদ্বজবাবুর' বাসায় যে ঘর আছে সেখানেই গিয়া রাত্রিটা ata 


Sri Sri Anandamayee Ashah Collection, Varanasi 


CCO. In Public Domain Bb Rion by eGangotri 


কিন্তু gabe অনেক দূর। তাই শেষ পর্যন্ত Ryn মন্দিরেই থাকা 
ঠিক হইল । যোগীভাই আজকাল ওখানেই আছেন। তিনি তাহার 
ঘরটি খালি করিয়া অপর একটি ঘরে চলিয়া গেলেন, মা স্বামীজীকে 
লইয়া '্রাত্রিটা সেখানেই কোনও ভাবে কাটাইলেন। AaS 
জিনিষপত্র কিছুই আসে নাই। তাই অনেক কষ্ট করিয়া মার জন্য 
কল, চাদর ও বালিশ সংগ্রহ করা হইল। মা রাত্রি প্রায় সাড়ে 
এগারটায় বিড়ল মন্দিরে গুইতে চলিয়া গেলেন । 


১৯শে ডিসেম্বর, ১৯৫৫ 

সকাল প্রায় দণটা নাগাদ ম! বিড়লা ধর্শশালা হইতে আসিলেন। 
মার খেয়াল আজ কোনও ভাবে ডাঃ সন্তোষ সেনকে দিয়! হরিবাবাকে 
একবার দেখান হয়! ডাঃ সন্তোষ সেনকে সংবাদ দেওয়া হইল তিনি 
যেন অবশ্য বিকাল বেলা মার সঙ্গে একবার আসিয়া দেখা করেন। 
সম্ভোষবাবু সর্বদা এত ব্যস্ত থাকেন যে তাহার সহিত ছুই মিনিটের 
জন্য সাক্ষাৎ করাও দুঃসাধ্য বাপার। মার নাম ছাড়া তাহাকে 
এইভাবে ডাকিয়া আনা প্রায় অসম্ভব। 

বিকালে ডাঃ সেন সামিয়া পৌছিবামাত্র মা তাহাকে লইয়া হরিবাবায় 
ঘরে গেলেন | তিনি হরিবাবার সহিত ২৪ মিনিট কথা বলিয়াই তাহাকে 
Nursing Home-4 যাইতে রাজী করাইয়া ফেলিলেন। হরিবাবা যে 
কিরপে এত সহজে সম্মত হইলেন তাহা সত্যই অদ্ভুত ব্যাপার। হাস- 
পাতালে যাওয়া, এলোপ্যাথিক চিকিৎসা করা বা অস্ত্রোপচার করার তিনি 
আদ পক্ষে না। মাও তাই জোর করিয়া কিছু বলেন নাই। অবশ্য ডাঃ 
সেনের কথা খেয়ালে রাখিয়াই মা হরিবাঝাকে কোনও ভাবে রাজী করাইয়! 


aa ২৪ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Beane আধ নি ion by eGangotri 


fren সঙ্গে করিয়া লইয়া আসিয়াছেন। ডাঃ সন্তোষ সেনের gia 


অভিজ্ঞ সার্জন খুবই কম আছে-__বিশেষতত Prostrate gland opera- 


tiong তাঁহাকে অদ্বিতীয় বলা হয়। স্মুতরাং মার ইচ্ছায় এইবার 
হরিবাবার একটা উপযুক্ত চিকিৎসার বাবস্থা হইল। 

ডাঃ সেন তাহার afi হোমে গিয়াই ফোন করিয়া জানাইলেন 
যে হরিবাবাকে যেন আটটার পরে লইয়া যাওয়া হয়। ইতিমধ্যে 
তিনি সব ব্যবস্থা করিয়া রাখিবেন। রাত্রি আটটা নাগাদ মা নিজে 
হরিবাবাকে সঙ্গে লইয়া নার্সিং হোমে চলিলেন। 

alfea ব্রিজের সম্মুখে ডাঃ সেন যে নৃতন নার্সিং হোম 
করিয়াছেন তাহা নাকি এশিয়ার মধ্য 
অন্যতম । মাকে সেখানে একবার যাইবার 
জন্য তিনি পূর্বেও বিশেষ অনুরোধ জানাইয়া- 
ছিলেন। কিন্তু শেষ পর্যান্ত আর যোগাযোগ হইয়া উঠে নাই। 
আজ হরিবাবাকে উপলক্ষ্য করিয়া ডাঃ সেনের ইচ্ছা পূর্ণ হইল। 

মা নাসিং হোম . হইতে ফিরিয়া আসিলে শুনিলাম সেখানকার 
ব্যবস্থা অতি উত্তম-__এইরূপটা আর দেখা যায় ali ডাঃ সেঁন 
নিজে মাকে সমস্ত নাসিং হোমটি ঘুরিয়া দেখাইয়াছেন। সমস্ত ব্যব- 
giz নাকি faye: মাও দেখিয়া খুবই খুসী হইয়াছেন। হরি- 
বাবাকে কেবিনে রাখা হইয়াছে। প্রতি দিনের ব্যয় ৪.২ টাকার উপর l 

আজ রাত্রিটা মা এখানেই রছিলেন। 


ডাঃ সেনের নাসিং হোমে 
মায়ের পদার্পণ | 


২০শে ডিসেম্বর, ১৯৫৫ 
সকাল পৌনে এগারটায় মা নাসিং হোমে গেলেন। সাধারণ 


Sri Sri Anandamayee Ahm Collection, Varanasi 


CCO. In Public bomb Bl#Lation by eGangotri 


visitorstra যাইবার সময় সকাল এগারটা হইতে একট! এবং বিকালে 
সাড়ে চারটা হইতে সাড়ে সাতটা । ডাঃ সেন অবশ্য বলিয়! দিয়াছেন 
যে মার জন্য কোনও সময়ের বন্ধন নাই। মা যখন ইচ্ছা যাইতে 
পারেন। 

বিকালে মা আবার নাঙিং হোমে গেলেন। সেখানে হরিবাবার 
ঘরেই বেশ vane চলিতেছে । শুনিলাম হরিবাবাকে mfa হোমে 
তিন দিন observation’ রাখা হইবে। তাহার পরে প্রয়োজন মত 
অস্ত্রোপচার করা হইবে। 


২৩শে ডিসেম্বর, ১৯৫৫ 

হরিবাধার জন্য সকলেই খুব চিন্তিত। মা দুই বেলা নিয়মিত 
ভাবে নার্সিং হোমে যাইতেছেন। Observation সম্পূর্ণ হইয়াছে | 
ডাঃ সেন হরিবাবাকে অস্ত্রোপচারে রাজী করাইয়াছেন। আগামী কাল 
সকালে ডাঃ সেন নিজে অস্ত্রোপচার করিবেন মা যে কি ভাবে 
সব দিক সামলাইয়া নিতেছেন তাহা সত্যই আশ্চর্য । কাহারো 
যাহাতে কোনও দিক দিয়া saaa কারণ না থাকে মার লক্ষ্য 
সেদিকেই । মা একবার  হরিবাবার সঙ্গে কথা বলিতেছেন_-একবার 
ডাক্তার সেনের সে কথা বলিতেছেন_-আবার হরিবাবার ভক্তদের 
সঙ্গে কথা বলিতেছেন। হরিবাবার জন্য মার যেরপ খেয়াল তাহা 
সত্যই AJA | 


২৪শে ডিসেম্বর, ১৯৫৫ 
আজ সকাল সাড়ে 'দশটায় হরিবাবার অপারেশন হওয়ার Fall 


ko ২৩৭ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In চি নী by eGangotri 
মা তাই নয়টা নাগাদ একবার গিয়া হরিবাবাকে দেখিয়া আসিলেন। 
মা হনুমান রোডে ফিরিয়া আসিয়া কীর্তন 
সুরু করাইলেন। অপারেশন শেষ না হওয়া 
AUS কীর্তন অথণ্ড ভাবে চলিবে! AF 
ও কান্তিভাইকে ম! ae হোমে পাঠাইয়া দিলেন সেখানে গিয়া, 
অপেক্ষা করার অন্য। অপারেশন সম্পূর্ণ হইয়া গেলেই তাহার! 
ফোনে সংবাদ far এখানেও ফোনের নিকট রেণুকে বসাইয়া 
রাখা হইল যে সংবাদ আলিবামাত্র মাকে জানাইঝার জন্য। ঠিক 
১১-৩৫ মিনিটে ফোন আসিল যে হরিবাবাকে অপারেশন ঘর হইতে 
‘ লইয়া আসা হইয়াছে। ডাক্তার বলিয়াছেন যে অপারেশন বেশ 
ভালই হইয়াছে। তবে এখন রক্ত দেওয়! হইতেছে। 

বিকালে আর মা গেলেন mi পান fim সংবাদ লইয়] 
আসিল বেলা আড়াইটার সময় হরিবাবার জ্ঞান ফিরিয়া 'আসিয়াছিল 
তবে আবার তাহাকে অজ্ঞান করা হইয়াছে। এমনি তিনি ভালই আছেন। 

আজ সন্ধ্যার গাড়ীতে আমাদের কাশী যাওয়ার কথা ছিল। 
কিন্তু সংবাদ আসিল যে ভাইয়া আজ সন্ধযাবেলা কলিকাতা হইতে 
আসিতেছেনন। তাই উপস্থিত আমার যাওয়। বন্ধ হইল । 


হুরিবাবাজীর 
অপারেশন। 


২৫শে ডিসেম্বর, ১৯৫৫ 

আজ দুপুরে মা গিয়া হরিবাবাকে দেখিয়া আসিলেন। বেশ 
ভালই আছেন-_-বিশেষ কোনও কষ্ট নাই। অপারেশনের সময় তিনি 
কিছুই বুঝিতে পারেন নাই। অপারেশন করিয়া যে Prostrate gland 
ফেলি! দেওয়া হইয়াছে তাহা লইয়া যাওয়ার জন্য হরিবাবার ভক্ত- 


Sri Sri Anandamayee Aéfiram Collection, Varanasi 


ভাগ 
Digitization by eGangotri 


বৃন্দ আগ্রহ প্রকাশ করিতেছে শুনিয়া মা বলিয়া পাঠাইলেন যে 
সেইটি যেন একজন aatia হাত দিয়! যমুনাতে ফেলিয়। দেওয়া হয়। 
এখানে আজ Ses শান কান চলিতেছে _হরিবাবার উদ্দেশ্যে । 


দ্বাদশ 
0০00. In Public Domain. 


ই৬শে ডিসেম্বর, ১৯৫৫ 


এখানে মথুরা রোডের উপর বিশাল International Exhibition 
হইতেছে 1 টিহরীর মহারাঞজা-মহারাণী মাকে বিশেষভাবে প্রার্থনা 
জানাইয়াছেন একবার থুরিয়। আসিবার 
জন্য | ভদ্রির রাজী সাহেবের* সহিত 
পরামর্শ করিয়া আজ সকাল সাড়ে দশটায় 
মহারাজা মাকে লইয়। গেলেন। প্রদর্শনীর ভিতরে মোটর যাওয়ার 
নিয়ম নাই। তবে মার জন্য দুইখানি গাড়ীর Special pass নেওয়া 
হইয়াছে। টিহরীর মহারাজা নিজে গাড়ী চালাইয়। মাকে প্রদর্শনীর 
ভিতর সব খুরিয়। Yan দেখাইলেন। মার কোথাও নামিবার 
খেয়াল ছিল না৷ তবে মহারাজা বারবার অনুরোধ করিয়। মাকে 
Chinese Pavilionaর ভিতরে agg গেলেন। সব দিক দিয়া 
এইটিই নাকি সর্বাপেক্ষা সুন্দর | গুনিলাম ভিতরের কয়েকটি fates 
সত্যই অতুলনীয়। প্রায় ছুইমাস দরিয়া এই প্রদর্শনী চলিতেছে। 


~ 


পৃথিবীর বিভিন্ন দেশের শিল্প কলা ব্যবসা-বাণিজোর যাবতীয় নিদর্শন 


দিল্লীর আন্তর্জাতিক 
প্রদর্শনীতে N i 


eee Ee Se 
ofa রাজা সাহেব শ্রীবজরদ বাহাদুর সিংইনি দীর্ঘ দিন 
হিমাচল প্রদেশের গভর্ণর ছিলেন। alate উভয়েই মার বিশেষ 


OE | 


me: ২৩০ 
Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Dee eaten by eGangotri 


এখানে ভিন্ন ভিন্ন Paviliona দেখান হইয়াছে । ভারতে এত বিশাল 
ভাবে আন্তর্জাতিক প্রদর্শনী নাকি আর কখনও হয় নাই। মাও 
দেখিয়া বেশ খুসীই হইলেন। 


২৮শে ডিসেম্বর, ১৯৫৫ 


হরিবাবা ধীরে ধীরে সুস্থ হইতেছেন। আশঙ্কার কোনও কারণ 
নাই। নাসিং হোমে প্রায় ২১ দিন থাকার কথা। 
অপারেশনের পূর্বে মা একদিন ga দেখিতেছিলেন যে ইরিবাবা 
নাসিং হোমে শুইয়া আছেন। মাও নিকটেই আছেন। হরিবাবার গুরুদেব 
; . স্বামী সচ্চিদানন্দজী হরিবাবার নিকটে দাড়াইয়া 
জলি, আছেন। al অব্য ARS পু GERIG 
খেয়াল । দেখেন নাই। তিনি হরিবাবার দিকে 
তাকাইয়া মাকে বলিতেছেন-__«ইহার সংরক্ষণ 
আগামী কাল দরকার।”» আর কি দেখিয়াছেন তাহা মা এখন 
প্রকাশ করিলেন না। মা হুরিবাবার সঙ্গীয় কয়েকজনকে এই কথাটা 
জানাইয়া পরের দিন ভোর পাঁচটা হইতে একটা অখণ্ড জপের ধারা 
রাখিতে বিশেষ করিয়! বলিয়া দিলেন। সেই ace একজন ব্রশ্ঘচারী 
কাষ্ঠ মৌন থাকিয়া জপ চালাইয়া যাইবে। মা যে কি ভাবে কাহার 
জন্য কি ব্যবস্থা করেন তাহা সাধারণের পক্ষে বুঝিয়া উঠা afer | 
মা গত কাল রাত্রে আশ্রমেই ছিলেন। আজ বেলা ১২টার 
পর আশ্রম হইতে নাসিং হোম হইয়। হনুমান রোডে আসিলেন। 
Tat পর আবার আশ্রমে ফিরিয়া! গেলেন। 


Sri Sri Anandamayee Asł&m Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by eGangotri 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


CCO. In Public Domain. Digitization by ‘eGangotri 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi A 


blic Domain. Digitization by eGangotri a 
Ed 
w 
i 
4 
HAM আনন্দমস্ত্রী 


লেখিকা--্রমাচারিণী গুরুত্রিয়। দেবা 


ভ্রীপ্তীমায়ের দিব্য জীবনের 
নানা কাহিনী, al Gi 
তিক নানা প্রসঙ্গ, অলৌকিক: 
qa দর্শনদির বছ বিবরণ, 
ভারতের এক প্রান্ত হইতে 
ভপর প্রান্ত পর্য্যন্ত AAJ 
ভ্রমণ লীলার কাহিনী এবং ep 
প্রীমুখ fare নানা অমূল্য i 
উপদেশাবলীর সমষ্টি ABA এই 
সকল ভাগের Iall AA- 
মায়ের ভক্তরন্দের নিকট এই 
গ্রন্থসমূহ অমূল্য সম্পদ। 


মূল্য দ্বাদশ ভাগ একত্রে VD, 


ae” ALM 


Had a SRA Aap tine 


che 


বা ME HS cde 


ও 


J 
a 


a 
CCO. In Public Domain. Digitization by eGangotri 


Sri Sri Anandamayee Ashram Collection, Varanasi 


